ঈমান-ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা 
বিশ্বাস 


[ বাংলা - bengali - Al] 


মুহাম্মাদ বিন জামীল যাইনু 


অনুবাদ : ইঞ্জিনিয়ার মুজীবুর রহামন 
সম্পাদানা : আব্দুল্লাহ শহীদ আ: রহমান 


2011 - 1432 


IslamHouse... 
https://archive.org/details/@salim molla 


{DLN ml SLM 


CAA NLD 


slot wale ys 


ols et dls sl 


2011 - 1432 


IslamMHoUuse 


re Se EEN 
জুমু‘আ ও জামা‘আতের ফযীলত 

অসুস্থ ব্যক্তিদের জন্য সালাত আদায় করা ওয়াজিব 
কিভাবে রুগীরা পবিত্রতা অর্জন করবে 

রুগী কি সালাত আদায় করবে? 

সালাত শুরূর দুআ 

সালাতের শেষের দুরআসমূহ 

সালাতুল জানাযা 

মৃত্যুর ভয় প্রদর্শন 


ঈদের দিনে কোরবানী দেয়ার ব্যাপারে তাকিদ 

এসতেসকার সালাত 

খুসূফ ও কুসূফের সালাত 

এস্তেখারার সালাত 

সালাত আদায়কারীর সম্মুখ দিয়ে যাওয়ার ব্যাপারে ভয় প্রদর্শন 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর করাত ও সালাত 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়৷ সাল্লাম এর ইবাদত 

যাকাত ও ইসলামে তার গুরুত্ব 

যাকাতের হিকমত 


যাকাত কোথায় ও কাকে দিতে হবে 

কারা যাকাত পাবার যোগ্য নয় 

যাকাতের উপকারিতা 

যারা যাকাত দেয় না তাদের সম্বন্ধে ভয় প্রদর্শন 
সিয়াম (রোযা) ও তার উপকারিতা 

রমযানে আপনাদের উপর জরুরী ওয়াজিবসমুহ 
সিয়াম বিষয়ে কিছু হাদীস 
ইফতারের দু’আ ও সেহরী খাওয়া 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাওম 
হজ্ব ও ওমরার ফযীলত 

ওমরার আমলসমূহ 

হজের আমলসমূহ 

হজ ও ওমরার আদবসমূহ 

মসজিদে নববীর কিছু আদব কায়দা 
মুজতাহিদগণের হাদীস অনুযায়ী চলার ঘটনা 
হাদীস সমন্ধে ইমামগণের মতামত 

কৃদরের ভাল ও মন্দের উপর ঈমান আনা 
কৃদরের উপর ঈমান আনার লাভসমূহ 


ঈমান ও ইসলাম ভঙ্গকারী কারণসমূহ 

আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা 

ইবাদতে শিরকের মাধ্যমে ঈমান নষ্ট 

ঈমান নষ্টকারী আমলের মধ্যে আল্লাহর সিফাতসমূহে শিরক করা 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যাপারে কোন খারাপ ধারণা ঈমান নষ্ট 


করে 

বাতিল আকীদা যা কুফরির দরজায় পৌঁছায় 
দ্বীন হচ্ছে উপদেশ ও কলাণ কামনা 

হে আমার মাবুদ! আপনিই আমার সাহায্যকারী 


দ্বিতীয় অধ্যায় 

ইসলামী আকীদা বিশ্বাস 

ইসলাম ও ঈমানের অর্থ 

বান্দার উপর আল্লাহর হক 

তাওহীদের শ্রেণী বিভাগ ও উহার উপকারিতা 

লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ এবং তার শর্তসমুহ 
আক্বীদা ও তাওহীদের গুরুত্ব 

মুসলিম হওয়ার শর্তসমূহ 

আমল কবুল হওয়ার শর্তসমূহ 
ইসলামের মধ্যে বন্ধুত্ব ও শত্রুতা 
আল্লাহর অলি ও শয়তানের অলি 

বড় শিরিক ও তার শ্রেণী বিভাগ 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃত সাহাবীদের বুঝকে স্বীকৃতি দান 
বড় শিরকের শ্রেণী বিভাগ 

সর্বত্র প্রচারিত ক্ষতিকর চিন্তাসমূহ 
দাওয়াত ও পুস্তক প্রচারে লাভ 

সমাজবদ্ধ ভাবে রক্ষণাবেক্ষণ নানা ধরণের ধ্বংসকারী 
মতবাদকে মিটিয়ে দেয় 

ছোট শিরিক ও তাঁর প্রকারভেদ 


অসিলা ও সাফায়াত চাওয়া 


জিহাদ বন্ধত এবং বিচার 

কোরআন হাদীস অনুযায়ী আমল করা 

সুন্নাত ও বিদআত 

শরিয়তী ইলম শিক্ষা করা এবং বর্তমান বৈজ্ঞানিক আবিষ্কারের 
ইলম শিক্ষার হুকুম 

আল্লাহর দিকে দাওয়াত দেয়া ও আরবদের করনীয় 

জীবনের সত্যিকার রাস্তা কি? 

অতীত ও বর্তমানের জাহেলিয়াত (অজ্ঞতা) 


\ 4S {OO BIA 
প্রথম অধ্যায় 
ইসলাম ও ঈমানের অর্থ । কালেমা লা-ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ এর 
তাৎপর্য 
ইসলামের ভিত্তিসমূহ 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ ইসলামের ভিত্তি পাঁচটিঃ 
১। কালেমা ‘লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ্‌ এর সাক্ষ্য দেয়া। 
অর্থাৎ আল্লাহ ছাড়া সত্যিকারের অর্থে কোন উপাস্য নেই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম এর এ সমস্ত কথা ও কাজের উপর ‘আমল করা ওয়াজিব যা 
তিনি আল্লাহর পক্ষ হতে পৌঁছিয়েছেন। 
২। সালাত কায়েম করাঃ এর মধ্যে আছে উহার রোকন ও ওয়জিবসমূহ পুরোপুরি 
আদায় করা এবং সালাতের মধ্যে খুশু (আল্লাহর ভয়) বজায় রাখা। 
৩।৷ যাকাত প্রদান করাঃ যখন কোন মুসলিম ৮৫ গ্রাম পরিমাণ সোনা অথবা ৫৯৫ 
গ্রাম রৌপ্য বা এ পরিমাণ অর্থের মালিক হয় তখন তার উপর যাকাত আদায় করা 
ওয়াজিব হবে। প্রত্যেক বৎসরের শেষে সে যাকাত হিসাবে শতকরা ২.৫০% 
(চল্লিশ ভাগের এক ভাগ) হারে আদায় করবে। নগদ টাকা ব্যতিত অন্যান্য জিনিসের 
যাকাত আদায়ের নির্দিষ্ট হিসাব আছে। 
8। বাইতুল্লাহতে হজ আদায় করাঃ যার সামর্থ আছে উহা তার উপরে ফরজ। 
৫। রমজানে সিয়াম পালন করাঃ উহা হল খাদ্য, পানীয় এবং অন্যান্য যে সব 
কারণে সিয়াম (রোজা) ভঙ্গ হয় উহা হতে সিয়ামের (রোজার) নিয়তে ফজর হতে 
মাগরিব পর্যন্ত বিরত থাকা। (বর্ণনায় বুখারি ও মুসলিম) 


ঈমানের ভিত্তিসমূহ 

১। আল্লাহপাকের উপর ঈমান আনাঃ এতে অন্তর্ভুক্ত আছে তাঁর অস্তিত্বে ও 
একত্ববাদে বিশ্বাস করা। তাঁর গুণাবলীতে বিশ্বাস করা এবং বিশ্বাস করা সকল 
প্রকার ইবাদত তাঁরই প্রাপ্য। 

২। তাঁর ফেরেণ্ডতাদের (মালাইকাদের) উপর ঈমান আনাঃ তারা হচ্ছেন নুরের তৈরী। 
তাদেও সৃষ্টি করা হয়েছে আল্লাহপাকের হুকুমসমূহকে বাস্তবে রূপ দেয়ার জন্য। 

৩। তাঁর কিতাবসমূহের উপর ঈমান আনাঃ উহাদের মধ্যে আছে তাওরাত, ইন্জিল, 


7 


যাবুর, কোরআন। তন্মধ্যে কোরআন পাক সর্বোত্তম। 

8৪। তাঁর রাসূলদের উপর ঈমান আনাঃ তাঁদের মধ্যে প্রথম হচ্ছেন নূহ (আঃ) এবং 
সর্বশেষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। 

৫। আখিরাতের উপর ঈমান আনাঃ উহা হচ্ছে হিসাব নিকাশের দিন। যেদিন 
মানুষের ‘আমলসমূহের বিচার হবে। 

৬। তকদীর বা ভগ্যের ভাল মন্দের উপর ঈমান আনাঃ তার মধ্যে আছে আসবাব বা 
উপকরণ ব্যবহার করা, আর ভাগ্যের ভাল, মন্দ যাই ঘটুক না কেন তাতে রাজী 
থাকা, কারণ উহা আল্লাহ হতে প্রদত্ত (বর্ণনায় মুসলিম) 


ইসলাম, ঈমান ও ইহসানের অর্থ 

ওমর রা. হতে বর্ণিত আছে তিনি বলেনঃ একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লামের নিকটে উপবিষ্ট ছিলাম। এমন সময় আমাদের সামনে এক ব্যক্তি 
উপস্থিত হলেন। তাঁর পোশাক ছিল ধবধবে সাদা আর চুল ছিল কুচকুচে কালো। দূর 
হতে ভ্রমণ করে আসার কোন লক্ষণও তাঁর মধ্যে দেখা যাচ্ছিল না, অথচ তিনি 
আমাদের পরিচিতও ছিলেন না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর 
নিকটবতী হলেন, তাঁর হাঁটুতে হাঁটু লাগালেন এবং তাঁর দু‘হাতের তালু নিজের উরুর 
উপর রেখে বসলেন। তারপর বললেনঃ হে মুহাম্মদ! আমাকে ইসলাম সম্পর্কে 
বলুন। 

উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ ইসলাম হচ্ছে এই সাক্ষ্য 
দেয়া যে, আল্লাহ ছাড়া সত্যিকারের কোন মাবুদ নেই এবং মুহাম্মদ তাঁর রাসূল, 
সালাত কায়েম করা, যাকাত আদায় করা, রমযানে সিয়াম পালন করা এবং সামর্থ 
থাকলে আল্লাহর ঘরের হজ করা। উত্তর শুনে তিনি বললেনঃ সত্য বলেছেন। আমরা 
অবাক হয়ে গেলাম-প্রশ্ন ও তিনি করছেন, আবার তিনিই উত্তরকে সত্য বলে 
মানছেন। 

তিনি আবার বললেনঃ এখন আমাকে ঈমান সম্পর্কে বলুন। উত্তরে রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ উহা হচ্ছে আল্লাহপাকের উপর, তাঁর ফেরেণ্ডাদের 
(মালাইকাদের) উপর, তাঁর কিতাবসমূহের উপর, তাঁর রাসুূলদের উপর এবং 
আখিরাতের উপর এবং কৃদরের ভাল মন্দের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা। উত্তর 
শুনে উনি বললেনঃ সত্য বলেছেন। তারপর আবার প্রশ্ন করলেনঃ এখন আমাকে 
ইহসান সম্পর্কে বলুন। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ 
এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত কর যেন তুমি তাঁকে দেখছ, আর যদি তাঁকে 


8 


নাও দেখ, তিনিতো তোমাকে অবশ্যই দেখছেন। তারপর তিনি বললেনঃ আমাকে 
কিয়ামত সম্পর্কে বলুন। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ 
প্রশুকারী হতে জবাব দানকারী এ সম্পর্কে অধিক জ্ঞাত নয়। তারপর তিনি বললেনঃ 
তবে আমাকে তার আলামত বা নিদর্শন সম্পর্কে কিছু বলুন। তিনি বললেন দাসী 
তার মনিবকে প্রসব করবে। এরপর আগন্তুক চলে গেলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম অনেক্ষণ নিশ্চুপ থেকে আমাকে প্রশ্ন করলেনঃ হে উমার ! 
তুমি কি জান প্রশবকারী কে? উত্তরে বললামঃ আল্লাহ ও তার রাসূলই অধিক জ্ঞাত 
আছেন। তিনি বললেনঃ ইনি ছিলেন জিবরীল। তিনি তোমাদের দ্বীন শিক্ষা দিতে 
এসেছিলেন। (বর্ণনায় মুসলিম) 


লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ 

আল্লাহ ছাড়া সত্যিকারের কোন উপাস্য নেই। এই কালেমার মাধ্যমে আল্লাহ ব্যতীত 
অন্য সকলের উপাসনা, আরাধনা অস্বীকার করা হয় এবং আল্লাহই যে সত্যিকারের 
মাবুদ তা স্বীকার করা হয়। 

১। আল্লাহ পাক বলেন 


১৭ HOY HIBS ALE 
জেনে রাখ, নিশ্চয় আল্লাহ্‌ ছাড়া সত্যিকারের কোন মা'বুদ নেই। (সূরা মুহাম্মদ, ১৯) 
২। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন 
Cll =) £3 3 LalE NL AN IG 
যে ব্যক্তি ইখলাসের সাথে লা-ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে অবশ্যই জান্নাতে প্রবেশ 
করবে (বর্ণনায় সহিহ বাজ্জার)। 


মুখলিস কে ? 

যিনি কালেমার অর্থ বুঝেন, তার উপর আমল করেন এবং সর্বপ্রথমে কালেমার 
দাওয়াত দেন আর্ত সকল কিছু আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করেন তিনিই 
মুখলেস। কারণ এর ভিতরে এ তাওহীদ রয়েছে যার জন্য আল্লাহ তাআলা জ্বিন ও 
ইনসানকে সৃষ্টি করেছেন। 

৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর চাচা আবু তালিবের যখন মৃত্যু মুহুর্ত 
উপস্থিত হয় তখন তাকে দাওয়াত দিয়ে বলেনঃ (হে আমার চাচা ! লা ইলাহা 
ইল্লাল্লাহ বলুন, উহা বললে আমি আল্লাহর নিকট আপনার জন্য আবেদন করতে 


9 


পারব। কিন্তু তিনি কালেমা বলতে অস্বীকার করলেন । (বর্ণনায় বুখারি ও মুসলিম) 
8। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কাতে ১৩ বছর যাবত মুশরিকদের এই 
দাওয়াত দিয়েছেন যে, তোমরা বল, আল্লাহ্‌ ছাড়া সত্যিকারের কোন মাবুদ নেই। 
তারা উত্তরে যা বলত সে সম্পর্কে কোরআন পাকে আল্লাহ্‌ তেআলা বলেনঃ 


VR Bs. 22 


ES HL DIOS CO SHELL LK IG LI PE ITE ¥ 
SS 244 1K IDK Beh 5 ত Z III CY SE E254 Gs §) 
V- ti {0 SENSI Lee ESCO 
এবং যখন তাদের নিকট তাদের মধ্য হতে ভয় প্রদর্শক আসলেন তখন তারা অবাক 
হয়ে গেল এবং কাফিররা বললঃ ইনি তো যাদুকর ও মিথ্যাবাদী। সে কি আমাদের 
সমস্ত মা‘বুদকে এক মা‘বুদ বানাতে চায়। ইহাতো বড়ই অবাক হওয়ার কথা। তখন 
তাদের নেতারা তাদেরকে ঘুরে ঘুরে বুঝালঃ তোমরা তোমাদের মাবুদ নিয়েই 
চলতে থাক, তাতে যত সবরই করতে হোক না কেন। এটাই চাওয়া হচ্ছে। আমরা 
তো আগের জামানার লোকদের নিকট এটাকখনও শুনিনি। বরঞ্চ এটা বানানো কথা। 
(সূরা ছোয়াদ আয়াত ৪-৭) 
কারণ আরবরা কালেমার অর্থ বুঝেছিল। যে ব্যক্তি উহা মুখে উচ্চারণ করবে কিংবা 
স্বীকার করবে সে আল্লাহ ছাড়া অন্যের নিকট দুআ করতে পারবে না। ফলে তাদের 
বেশীর ভাগই কালেমা পড়তে অস্বীকৃতি জানাল। আল্লাহপাক তাদের তাদের সম্পর্কে 
বলেনঃ 


AEA BE Ef 1% Cy SCI IALS A T3 3 BCA 


WY - Yo ila {CY SSID BLESS p34 
যখন তাদের বলা হত লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই তারা অহংকার করত আর বলতঃ 
আমরা কি এক পাগল কবির কথায় আমাদের মা‘বুদদের পরিত্যাগ 
করব? কিন্তু তিনি সত্য নিয়ে এসেছিলেন এবং পূর্বের নবীদের ও সত্য বলে মেনে 
ছিলেন। (সূরা সাফফাত ৩৫-৩৭) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 


de o> 43 IL > hl og3 or ss 2 HS HINYLALY IE 


10 


(Alp) 2 Al 
যে ব্যক্তি লা-ইলাহা ইল্লাল্লাহ বলে এবং আল্লাহ ছাড়া অন্য কোন মা'‘বুদের ইবাদত 
নিপতিত হয় আল্লাহ পাকের উপর। (বর্ণনায় মুসলিম) 
এই হাদিসের অর্থঃ যখনই কেউ কালেমা পড়বে তখনই তার উপর জরুরী হয়ে 
যাবে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত, উপাসনা অস্বীকার করা ও তার বিরুচদ্ধাচরণ 
করা। যেমন মৃতদের নিকট দু‘'আকরা বা এই জাতীয় অন্যান্য ইবাদত। সত্যিই 
অবাক লাগে, কোন কোন মুসলিম এই কালেমা পড়ে, কিন্তু তাদের কাজে কর্মে এর 
বিরুদ্ধাচরণ করে। এমনকি আল্লাহকে ছেড়ে অন্যের নিকট দুআ ও করে। 

৫। কালেমা (লা ইলাহা ইল্লাহল্লাহ) হচ্ছে তাওহীদ (একত্ববাদ) ও ইসলামের ভিত্তি। 
জীবনের প্রতিটি ক্ষেত্রে তা পরিপূর্ণ দিক নির্দেশনা দেয়, যাতে আছে সমস্ত ধরণের 
ইবাদত একমাত্ৰ আল্লাহর জন্য হবে। কারণ, যখন কোন মুসলিম আল্লাহর সামনে 
নিজেকে অবনত করবে, একমাত্র তাঁর নিকট দু'আ করবে এবং তাঁর প্রদত্ত শরীয়ত 
অনুযায়ী বিচার করবেব তখনই তার জীবন পূর্ণভাবে আল্লাহ প্রদত্ত হবে। 

৬। ইবনে রজব (রঃ) বলেনঃ ইলাহ হচ্ছেন এ সত্বা যার আনুগত্য করা হয় এবং তাঁর 
বিরুদ্ধাচরণ করা হয় না তাঁর প্রতি ভয়ে ও সম্রমে। তাঁর প্রতি থাকবে ভালবাসা, ভয় 
ও আশা। তাঁর উপর ভরসা করে তাঁর নিকট অনুকম্পা চাওয়া হয় দু'আ করে। 
এগুলো দেবার যোগ্যতা একমাত্র আল্লাহ পাকের। একমাত্র মা'বুদের জন্যই প্রযোজ্য 
উপরোক্ত ইবাদতসমূহ। কোন সৃষ্টিকে শরীক করলে কালেমার মধ্যে যে ইখলাস 
থাকার কথা তা নষ্ট হয়ে যায়। ফলে তা মাখলুকের ইবাদত হিসাবে শামিল হয়। 

৭। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 

21 J NL ALY aS OE 2 Sb AUN ALY Sty 


(sly) sol be DS 5 lol Sb dlr by 
মৃতুর সময় তোমরা মৃত্যুপথ যাত্রীদের কালেমার তালকীন (বারে বারে পড়া) দাও। 
কারণ, যে ব্যক্তির শেষ কথা হবে এ৷ | এ! ) (লা ইলাহা ইল্লাল্লাহু) সে, একদিন 
না একদিন জান্নাতে প্রবেশ করবেই, এর পূর্বে তার যত শাস্তিই হোক না কেন। 
(বর্ণনায় সহিহ ইবনে হিব্বান) 
তালকীন শুধুমাত্র মৃত্যুর সময় কালেমা পড়ার নাম নয়, বরঞ্চ অন্যেরা যদি কোন 
বদ ধারণা করে তার বিরুদ্ধাচরণ করাও এতে শামীল। এর দলীল হচ্ছে আনাস 


ll 


ইবনে মালেক (রাঃ) এর হাদিসঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন এক 
আনসারী সাহাবির রোগ দেখতে যান। তাঁকে বললেনঃ হে মামা! বলঃ লা ইলাহা 
ইল্লাল্লাহ। তিনি বললেনঃ মামা না চাচা? উত্তরে রাসূল বললেন বরং মামা। তিনি 
বললেনঃ তবেতো আমার জন্য উত্তম হচ্ছে কালেমা পড়া। উত্তরে রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ হাঁ, অবশ্যই। (বর্ণনায় সহিহ, মসনদে আহমদ) 
৮। কালেমা 

hl NL AlN 
তার পাঠককে উপকারর দেয় যদি সে উহা তার জীবনে প্রতিফলিত করে। আর 
কোন শিরকী কাজ না করে, যা কালেমার বিরুচদ্ধাচরণ বলে গণ্য। যেমনঃ মৃত কোন 
ব্যক্তি অথবা অনুপস্থিত কোন ব্যক্তির নিকট দুআ করা। এটা হচ্ছে অযুর ন্যায়, যা 
অযু ভঙ্গের যে কোন কারণ ঘটলে নষ্ট হয়ে যায়। তেমনি কালেমা ভঙ্গের কোন 
কারণ ঘটলে কালেমা নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 
যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে উহা তাকে একদিন না একদিন সমস্ত ধরণের 
শাস্তি (জাহান্নামের) হতে উদ্ধার করবে। (বর্ণনায় সহিহ বায়হাকি) 


মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্যের অর্থ 

এই ঈমান পোষণ করা যে তিনি অবশ্যই আল্লাহ কর্তৃক প্রেরিত, অতএব তাঁর সমস্ত 
কথাকে সত্য বলে স্বীকার করা আর তিনি যা করতে নির্দেশ দিয়েছেন তা পালন 
করা। যে কথা বা কাজ করতে নিষেধ করেছেন বা ধমকি দিয়েছেন তা থেকে বিরত 
থাকা। আর আমরা আল্লাহ তাআলার ইবাদত সে ভাবেই করব যেভাবে তিনি করতে 
বলেছেন। 

১। শায়খ আবুল হাসান আন-নদভী তার “নবুওয়ত”গ্রন্থে বলেনঃ প্রত্যেক যামানায় 
ও এলাকায় সমস্ত নবী (আলাই হিমুস্সালম) দের প্রথম দাওয়াত আর সবচেয়ে বড় 
যে উদ্দেশ্য ছিল তা হল আল্লাহ তাআলার ব্যাপারে আক্বীদা সহীহ করা। সাথে সাথে 
বান্দা ও তার রবের মধ্যের সম্পর্ক সহীহ করা। আর ইখলাছের সাথে আল্লাহর 
ইবাদতের প্রতি দাওয়াত দেয়া, এক আল্লাহর ইবাদত করা। কারণ, ভাল ও মন্দ 
করার অধিকারী একমাত্র তিনিই। অতএব, ইবাদত পাওয়ার হকদার তিনিই। দুআ, 
বিপদে আশ্রয়, পশু যবেহ ইত্যাদি সবই তারই জন্য হতে হবে। প্রত্যেকেই তাদের 
যামানায় যে ধরনের পৌত্তলিকতা ও শিরক প্রচলিত ছিল তার বিরুদ্ধে দাওয়াত 
দিতেন। এর মধ্যে থাকত কোন মূর্তি, গাছ বা পাথরের পুজা। আর তাদের যামানায় 


12 


উত্তম ও নেককার লোক, চাই সে মৃতই হোন বা জীবিত, তাদের ইবদত করা হতে 
বিরত রাখতেন। 
আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকেও আল্লাহ রাববুল ইজ্জত বলেনঃ 
EIEN CHINE LA BHC VEIL ABM HY 
\AA ial EC 5343 258, 289 25 HU SA GLU ZY Ss 
হে নবী! আপনি বলুন, আমি আমার নিজের ভাল বা মন্দ করার ক্ষমতার অধিকারী 
পর্যন্ত নই। একমাত্র আল্লাহ তাআলা যা চান তাই হবে। যদি আমি গায়েব জানতাম, 
না। বরং, আমি হলাম যারা ঈমান এনেছে, তাদের জন্য ভয় প্রদর্শনকারী ও 
সুসংবাদ দাতা। (সূরা ‘আ'রাফ ১৮৮) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 
dys dl ae 18 ae blk ar 2 Sl SHUI S553 
(sl) 
তোমরা আমার প্রশংসার ক্ষেত্রে এ রকম সীমা অতিক্রম কর না, যেমন খৃষ্টানেরা 
ঈসা ইবনে মরিয়ম এর ক্ষেত্রে করেছে। আমি আল্পহর বান্দা। তাই বলবে আল্লাহর 
বান্দা ও তার রাসূল। 
(বর্ণনায় বুখারী) 
আরবীতে “এতরা” হচ্ছে প্রশংসার ক্ষেত্রে সীমা অতিক্রম করা। আমরা কখনই 
আল্লাহকে ছেড়ে অন্যের কাছে দুআ করব না, যেমন নাসারারা ঈসা ইবনে মরিয়ম 
এর ক্ষেত্রে করেছে। ফলে তারা শিরকে লিপ্ত হয়েছে। তাই তিনি আমাদের 
শিখিয়েছেন তাকে আবদুল্লাহ ও তাঁর রাসূল বলতে। 
৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মহব্বত-এ মধ্যে শামিল হচ্ছে এক 
আল্লাহর নিকট দু‘আর ক্ষেত্রে তার অনুসরণ করা এবং কোন অবস্থতেই অন্যের 
নিকট দু‘আ না করা, যদিও সে ব্যক্তি কোন নবী, রাসূল বা অলীই হোন না কেন। 
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 
(GA ly) BL xl evil By hl ILS SL) 
যখন কোন কিছু চাও একমাএ আল্লাহর নিকটেই চাও, আর যখন বিপদে সাহায্য 
চাও তখনও আমাত্র তাঁর নিকটেই সাহায্য চাও। (বর্ণনায় সহীহ তিরমিযি) 


13 


যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর কোন দুঃখ পেরেশানী অবতীর্ণ 
হত তখন তিনি বলতেনঃ 


(=> ৩2> 0, SAL) el en LE 
হে চিরঞ্জীব! হে চিরস্থায়ী! তোমার দয়ার অসিলায় সাহায্য চাচ্ছি। (বর্ণনায় তিরমিযি, 
হাসান) 
তাই কবি যর্থাথই বলেছেনঃ 

Ee 4 dh AN - bY 
যদি তাঁর প্রতি তোমার ভালবাসা সত্য হত তবে অবশ্যই তাঁর অনুসরণ করতে। 
কারণ, মহব্বতকারী যাকে মহব্বত করে তাকে মান্যও করে। রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লামের সাথে সত্যিকারের মহব্বতের মধ্যে এটও আছে যে, সে 
তাওহীদের দিকে দাওয়াত দেয়াকে ভালবাসবে। কারণ তিনি সর্বপ্রথম উহার প্রতিই 
দাওয়াত দেন। আর যারা তাওহীদের দিকে মানুষদের ডাকে তাদের ও ভালবাসবে। 
সাথে সাথে শিরক এবং উহার দিকে যারা ডাকে তাদের অপছন্দ করবে। 
আল্লাহ তাআলা কোথায় ? 
মা'য়াবিয়া ইবনুল হাকাম আসসুলামী রা. বলেনঃ আমার একজন ক্রীতদাসী ছিল। 
সে আমার বকরীসমূহ অহুদ ও জোয়ানিয়া পাহাড়র নিকটবতী এলাকায় চড়াত। 
একদিন সে এসে বলল যে, একটা নেকড়ে এসে একটা ছাগল নিয়ে গেছে। যেহেতু 
আমি একজন মানুষ এবং যে যে কারণে মানুষ রাগান্বিত হয় আমিও তা থেকে মুক্ত 
নই, তাই রাগে তাকে একটা চড় দিয়ে বসি। তারপর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লামের নিকটে উপস্থিত হলাম। কিন্তু এ ঘটনা আমাকে খুবই কষ্ট দিচ্ছিল। 
আমি বললামঃ হে আল্লাহর রাসূল! আমি কি তাকে মুক্ত করে দেব? তিনি বললেনঃ 
তাকে আমার নিকট উপস্থিত কর? তিনি দাসীকে জিজ্ঞেস করলেন, বলত আল্লহ 
কোথায়? সে উত্তরে বললঃ আসমানে। তারপর তিনি বললেনঃ বলত আমি কে? সে 
বললঃ আপনি আল্লাহ্‌ তাআলার রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম বললেনঃ তাকে মুক্ত করে দাও। কারণ সে মুমিন। (বর্ণনায় মুসলিম আবু 
দাউদ) 
হাদিসটির শিক্ষা 
১। সাহাবায়ে কেরাম তাদের যে কোন অসুবিধাতেই, তা যতই ছোট হোক না কেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে উপস্থিত হতেন, এঁ ব্যাপারে 
আল্লাহ তাআলার কি নির্দেশ তা জানতে চাইতেন। 


14 


২। দ্বীনের যে কোন ব্যাপারে আল্লাহ ও তাঁর রাসূলের হুকুম মত বিচার করার 
ব্যাপারে আল্লাহ তাআলা বলেনঃ 


SES UE IGE CE IE ES CEI IG HY 


10 shall gy CASS SBE Co 


না, কখনো নয়, আপনার রবের কসম! তারা কখনো ঈমানদার হবে না, যতক্ষণ 
পর্যন্ত না তাদের মধ্যে যে মতভেদ ঘটেছে তার বিচারের ভার আপনার উপর না 
দেয়, তারপর আপনি যে বিচার করে দেন তাতে কোন মনঃকষ্ট না পায়। বরং তাকে 
উত্তমভাবে গ্রহণ করে নেয়। (সূরা নিসা, ৬৫) 

৩। সাহাবী যিনি তার দাসীকে মেরেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
তার আচরণকে অন্যায় হিসাবে গ্রহণ করে তার দাসীকেই মর্যাদা দিলেন। 

8। কখনও ক্রীতদাস মুক্ত করতে হলে শুধুমাত্র মুমিনদের মুক্ত করতে হবে, 
কাফেরদের নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে পরীক্ষা 
করেছিলেন। যখন বুঝলেন যে, তিনি ঈমানদার তখন তাকে মুক্ত করতে বললেন। 
যদি সে কাফের হত তবে তাকে মুক্ত করতে হুকুম দিতেন না। 

৫। আল্লাহপাকের একত্ববাদ সমন্ধে প্রশ্ন করা ওয়াজেব। তার মধ্যে, আল্লাহ তাআলা 
যে আরশের উপর এটা গুরুত্বপূর্ণ। আর এ সম্পর্কে জ্ঞাত হওয়া ওয়াজিব। 

৬। আল্লহ কোথায়? এই প্ৰশ্ন করা শরীয়ত সম্মত ও সুন্নত। কারণ, রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম এটা করেছিলেন। 

৭। আল্লাহ তাআলা আসমানের উপর আছেন এ রকম দেয়াও শরিয়ত সম্মত। কারণ 
এই উত্তরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সঠিক বলে স্বীকৃতি দিয়েছেন। 
মহাগ্রন্থ আল-কোরআন এর সমর্থনে বলেঃ 


1: EO HSS SEER LAI Llc 
তোমাদেরকে জমিনে ধ্বসিয়ে দিবেন না। (সূরা আল-মুলক, ১৬) 
ইবনে আব্বাস (রাঃ) এই আয়াতের তফসীরে বলেন, তিনি হচ্ছেন আল্লাহ। আর 
আসমানে আছেন- এর অর্থআসমানের উপরে আছেন। 
৮। ঈমান তখনই পূর্ণতা লাভ করবে যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সাথে 


15 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে আল্লাহর রাসূল তার সাক্ষ্য দেয়া হবে। 
৯। আল্লাহ তাআলা যে আসমানের উপর, এই সাক্ষ্য দেয়াটা ঈমানের সত্যতার 
প্রমাণ দেয়। আর এই সাক্ষ্য দেয়া প্রত্যেক ঈমানদারের জন্য ওয়াজিব। 

১০। যারা বলে যে আল্লাহ কাআলা সশরীরে সর্বত্র বিরাজমান তাদে এই মত খন্ডণ 
করছে এই হাদিস। সত্য হল, আল্লাহ্‌ তাআলা তাঁর ইলমের দ্বারা সর্বত্র ও সর্ব সময়ে 
আমাদের সাথে আছেন। 

১১। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ ক্রীতদাসীকে যে পরীক্ষা করেছিলেন 
তাতে প্রমাণিত হয় যে, ক্রীতদাসী ঈমানদার ছিল কিনা এটা তিনি জানতেন না এবং 
উহা দ্বারা এ সমস্ত সুফীদের কথাকে খন্ডন করা হয়েছে যারা বলে যে, রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়েব জানতেন। 

সালাতের ফজিলত ও উহা পরিত্যাগকারী পরিণাম 

১। আল্লাহ তাআলা বলেনঃ 


Vo - YE iE ddl LOIS LE IIB SL ASC IPA 
এবং যারা তাদের সালাতসমুহকে হেফাজত করে তারাতো জান্নাতে সম্মানের 
আসন পাবে। (সূরা আল-মায়াজিয ৩৪-৩৫) 
২। আল্লাহ তাআলা আরো বলেনঃ 


a Bos ato Locecre ERE PTE 2 A #4. 

sl gf Coy KANG IES LR RES BIL CB L3G Ye 
£0 

এবং সালাত কায়েম কর, নিশ্চয়ই সালাত সমস্ত ধরণের মন্দ ও গর্হিত কাজ হতে 


মানুষকে বিরত রাখে। (সূরা আল- আনকাবুত ৪৫) . 
৩। আল্লাহ তাআলা আরো বলেনঃ 


°- ioml { OAS SC LB HO SIAIIGY 
এঁ সমস্ত সালাত আদায়কারীর জন্য ধ্বংস যারা তাদের সালাতে অমনোযোগী। (সূরা 
আল-মা‘উন ৪-৫) 

অর্থাৎ উহা হতে গাফেল এবং নির্দিষ্ট সময়ে উহা আদায় করে না, অথবা অযথা দেরী 
করে আদায় করে) 

8। আল্লাহ তাআলা বলেনঃ 


Y- 0 os {CO 5S SIC IAIN CO SIL EY 


16 


নিশ্চয়ই এঁ মুমিনগণ সফলকাম হয়েছে যারা তাদের সালাতের মধ্যে খুশু (আল্লাহর 
ভয়) অবলম্বন করে। (সূরা আল মুমিনুন ১-২) 
৫। আল্লাহ তাআলা আরো বলেনঃ 


০৭ 


তারপর তাদের পরে পরবর্তীগণ আসলো যারা সালাতসমূহকে নষ্ট করল এবং 
নিজেদের খেয়াল খুশীমত (কুপ্রবৃত্তি অনুযায়ী ) চলতে শুরু করল, শীঘ্ই তারা 
ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। (সূরা মারইয়াম, ৫৯) 
৬ু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 
Fe Slo FRE xs Slob bs fy msl 
(ade x2) LLL 0 hl 
তোমরা বলোতো যদি কারো বাড়ীর দরজার নিকট কোন নহর (নদী) প্রবাহিত হতে 
থাকে, আর তাতে সে প্রত্যহ পাঁচবার গোসল করে তবে কি তার শরীরে কোন ময়লা 
থাকবে? সাহাবায়ে কেরাম (রাঃ) বললেনঃ না, কখনো কোন কিছু অবশিষ্ট থাকবে 
না। উত্তরে তিনি বললেনঃ এই রকমই পাঁচ ওয়াক্ত সালাতের উদাহরণ যার দ্বারা 
আল্লাহ তাআলা বান্দার গুনাহসমূহকে দূরীভূত করেন। (বর্ণনায় বুখারিও মুসলিম) 
৭। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেনঃ 
Cats nl ly) 0) AS 53 ST 55 Dl oes i Sl el 
তাদের (কাফেরদের) সাথে আমাদের পার্থক্য হল সালাত। যে তাকে পরিত্যাগ 
করল সে যেন কাফির হয়ে গেল। (বর্ণনায় সহিহ আহমদ) 
৮। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেনঃ 
(et) Dla 35 ily B73 ong Jal ow 
কোন ব্যক্তি এবং শিরক ও কুফরির মধ্যে পার্থক্য হল সালাকে পরিত্যাগ করা। 


(বর্ণনায় মুসলিম) 
ওযু ও সালাত শিক্ষা 
ওযুঃ বিসমিল্লাহ্‌ বলে প্রথমে দুই জামার হাতা কুনুই পর্যন্ত গুটান, এরপর- 


17 


১। তিনবার করে দুই হাতের কজী পর্যন্ত ধৌত করুন প্রথমে ডান হাত, পরে বাম 
হাত তারপর তিনবার করে কুলি করুন এবং নাকে পানি দিয়ে নাক ঝাড়া দিন। 

২। তারপর তিন বার করে মুখমন্ডল ধৌত করুন। 

৩। তিনবার করে দুই হাত কনুই পর্যন্ত ধৌত করুন, প্রথমে ডান হাত এবং পরে বাম 
হাত। 

8। তারপর সম্পূর্ণ মাথাকে দুকানসহ মসেহ করুন। 

৫। তারপ ৩ বার করে দুই পা টাখনু পর্যন্ত ধৌত করুন। পথমে ডান পা, পরে বাম 
পা। 

ফজরের সালাত 

সকালের (ফজরের) সালাতে ফরজ হচ্ছে দুই রাকা‘আত। নিয়ত করতে হবে মনে 
মনে। 

১। প্রথমে ক্িবিলার দিকে মুখ করতে হবে। তারপর হস্তদ্বয়কে কান পর্যন্ত উঠায়ে 
বলতে হবে ”আল্লাহু আকবার 

২। তারপর বুকের উপর ডান হাতকে বাম হাতের উপর স্থাপন করতে হবে। তারপর 
পড়ুন 


B28 MN, Saw dls dal By Saag EB lili 

“সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াতাবারাকাসমুকা, ওয়াতা আলা জাদচ্দুকা, 

ওয়া লা-ইলাহা গাইরুকা”। অর্থাৎ হে আল্লাহ! আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি 

ংসার সাথে সাথে। আপনার নাম অত্যন্ত বরকতময়, আপনার সম্মান অতি উচ্চ 

এবং আপনি ছাড়া সত্যিকারের কোন মা'বুদ নেই। (ইহা ছাড়া সহীহ সুন্নতে আরো 
যে যে দু'আ আছে তার যে কোন একটা পড়া যায়)। 


তারপর প্রথম রাক’আতে 
EAE EES 
3 {CO BIH 3 
বিসমিল্লাহির রাহমানির রাহীম, মনে মনে পড়তে হবে। 
তারপর সূরা ফাতেহাঃ 


OCHA SAO AEH 3 YF nel SEB SB SES I 


18 


EEL LLC CO Les Dis LE BIC Co 25 AE OT 25 5 


V-) ASU {CO GEILE Lab CL re CY 
আলহামদু লিল্লাহি রাববীল আলামিন। আররাহমানির রাহীম। মালিকি ইয়াওমিদ্দীন। 
ইয়া কানা‘বুদু ওয়া ইয়া কানাস্তা‘ইন। ইহদিনাস সিরাতল মুস্তাকীম, সিরাতল্লাযিনা 
আন্‌‘আমতা ‘আলাইহিম, গাইরিল মাগদুবি ‘আলাইহিম ওয়ালাদ দ্বোয়ান্পীন। 
আমীন! 
তারপর বিসমিল্লাহির রাহমানির বাহীম বলে যে কোন একটা সূরা পড়তে হবে। 
১। তারপর আল্লহু আকবর বলে দুই হাত কাঁধ পর্যন্ত উচু করে রুকুতে যেতে হবে 
এবং হাতের তালু দিয়ে দুই হাটু শক্ত করে আঁকড়ে ধরতে হবে। তারপর বলতে হবে 
=~ 3 J 
“সুবহান রাবিবয়াল আজীম” (অর্থাৎ আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা 
করছি) কমপক্ষে ৩ বার। 
২। তারপর সোজা হয়ে দাড়িয়ে দুই হাত কাঁধ পর্যন্ত তুলে বলতে হবে 
DL los LB 
“সামিআল্লাহু লিমান হামিদাহ আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ”। 
যে কেউ আল্লাহ তাআলার প্রশংসা করে তিনি তা শুনতে পান। (হে আল্লাহ্‌, হে 
আমাদের রব! সমস্ত প্রশংসা একমাত্র আপনারই প্রাপ্য)। 
৩। তারপর তাকবীর দিয়ে সিজদাতে যেতে হবে। সিজদাতে দু‘হাতের পাতা, 
হাটুদ্বয়, কপাল, নাক ও দু’পায়ের আঙ্গলসমূহ কেবলামুখী হয়ে মাটিতে থাকবে, 
তবে কনুইদ্বয় মাটি স্পর্শ করবে না। তারপর বলুন : 
del ES ee 
“সুবহান রাব্বিয়াল আলা” ৩ বার অর্থাৎ (আমি আমার মহান প্রভুর পবিত্রতা 
ঘোষণা করছি) 
8। তারপর আল্লাহু আকবার বলে প্রথম সিজদা হতে মাথা তুলুন এবং হাতের তালু 
হাটুর উপর রাখুন। তারপর বলুন- 


Sl Se Il SD dl» 
“রাব্বিগফিরলী ওয়ার হামনী ওয়াহদিনী ওয়া‘আফীনী ওয়ারযুকনী” অর্থাৎ হে আমার 


19 


রব! আমাকে ক্ষমা করুন, আমার উপর দয়া বর্ষণ করুন, আমাকে হেদায়েত দান 
করুন, আমাকে দোষ মুক্ত করুণ এবং উত্তম রিযিক দান করুন। 
৫। তারপর একইভাবে দ্বিতীয় সিজদা করুন এবং বলুন : 


Nl do 
“সুবহান রাব্বিয়াল আলা” তিনবার। 
৬। তারপর দ্বিতীয় সিজদা হতে আল্লাহু আকবার বলে দাড়ান। 
১। তারপর আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়ে সুরা ফাতেহা পড়ুন। তার সাথে যে কোন 
সূরা মিলান অথবা কিছু আয়াত তিলাওয়াত করুন। 


২। তারপর প্রথম রাক‘আতের অনুরূপ রুকু সিজদা করুন। দ্বিতীয় সিজদার পরে 
আত্তাহিয়াতু পড়তে বসুন। ডান হাতের আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ করুন এবং তর্জনীকে 
উঠিয়ে নাড়াতে থাকুন এবং পড়ুনঃ 

spy Hl ie, al el de DLN SLD Slhdlly db ol 


as Of etl BUY ALN el oslall dl Se doy bale PIL 


ace coe ort 
Bl oll JT Ye lal Ye slo LS as JT oy es Yo Ie 


এ এ 


HL ll UT doy nll de SSL LS is J jos ws Ye DL EY 
সমস্ত শুভ সম্ভাষণ একমাত্র আল্লাহ তাআলার জন্য। সমস্ত সালাত ও উত্তম 
জিনিসও তাঁরই। হে নবী! আপনার উপর আল্লাহ তাআলার সালাম, রহমত ও 
বরকত বর্ষিত হোক। আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপরও আল্লাহ 
তাআলার শান্তি বর্ষিত হোক। আমি এই সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া সত্যিকারের 
কোন মাবুদ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দাও প্রেরিত পুরুষ। 

হে আল্লাহ! আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর বংশধরদের 
উপর সালাত বর্ষণ করুন যেমনি ভাবে ইব্রাহীম (আঃ) এবং তাঁর বংশধরদের উপর 


20 


সালাত (ক্ষমা) বর্ষণ করেছিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও 
তাঁর বংশধরদের উপর বরকত দান করুণ যেমন ইব্রাহীম (আঃ) এবং তাঁর 
বংশধরদের উপর বরকত দান করেছিলেন। নিশ্চয়ই আপনি পরম প্রশংসিত ও 
উন্নত। 

তারপর বলুন- 


Sly Loh 133 529 2 lie 3 re Sle or St SLED 


Jed ll 53 55 
(আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবি জাহান্নাম, ওয়া মিন আযানিল কবরি, ওয়া 
মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল) হে 
আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই জাহান্নামের আযাব ও কবরের আযাব হতে 
এবং দুনিয়ার জীবনের ফিৎনা, মৃত্যুর পরের ফিৎনা ও মসিহ দজ্জালের ফিৎনা হতে। 
৩। তারপর ডান পাশে মুখ ঘুরিয়ে বলুন “আস্সালমু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ” 


একইভাবে বাম পার্শ্বেও মুখ ঘুরিয়ে সালাম করুন। 
সালাতের রাকাআত সংখ্যা 
সুন্নাত 
ফজর ২ রাকাআত ২রাকাআত | - 
জোহর ২+২ = 8৪ | ৪ রাকাআত | ২ রাকাআত 
রাকাআত 
আছর ২+২ = 8৪ [৪ রাকাআত | - 
রাকাআত 
মাগরিব ২ রাকাআত ৩ রাকাআাত | ২ রাকাআত 
এশা ২ রাকাআত 8 রাকাআাত | ২ রাকাআত + বিতির 
জুমুআ ২ রাকাআত | ২ রাকাআাত | ২+২ = ৪ রাকাআত। 
তাহিয়্যাতুল মসজিদ আর ঘরে আদায় করলে 
শুধু ২ রাকাআত 


21 


সালাতের কিছু আহকাম 

ফরযের পরে আদায় করতে হয়। 

২। সালাতে দাঁড়াতে হবে ধীরস্থির ভাবে। সিজদার জায়গাতে দৃষ্টি নিবদ্ধ করতে 
হবে। এদিকে ও দিকে তাকানো নিষেধ। 

৩। যখন ইমাম সাহেবের ক্কিরাত শুনা যায় তখন খুব খেয়ালের সাথে তা শুনতে 
হবে। আর যদি তা শুনা না যায়, তবে নিজে মনে মনে ক্বিরাত পড়তে হবে। 

8। জুম'আ এর ফরয ২ রাকা'আত। আর ইহা মসজিদ ছাড়া অন্যত্র পড়া যাবে না। 
মসজিদে খুতবার পর তা পড়তে হবে। 

৫। মাগরিবের ফরয ৩ রাকাত । প্রথম ২ রাক‘আত ফজরের ২ রাকা‘'আতের মতই 
পড়তে হবে ২ রাকাআত শেষে আত্তাহিয়াতু পড়ে আল্লাহু আকবার বলে দাঁড়াতে 
হবে তৃতীয় তৃতীয় রাকাআত পড়ার জন্য। তখন দুই হাত কাধ পর্যন্ত উঠাতে হবে। 
তাশাহুদের আসনে বসতে হবে। এভাবে সালাত পুরা করে ডানে ও বামে সালাম 
ফিরাতে হবে। 

৬। জোহর, আসর ও এশারের ফরয ৪ রাকাআত করে। প্রথম ২ রাকাআত 
ফজরের ২ রাক‘আতের মত আদায় করে আত্তাহিয়াতু পড়তে হবে। সালাম না 
ফিরিয়ে আল্লাহু আকবার বলে দৃতীয় রাক‘আতের জন্য উঠে দাঁড়াতে হবে এবং শুধু 
সূরা ফাতেহা পড়তে হবে। সালাম না ফিরিয়ে আল্লাহু আকবার বলে তৃতীয় 
রাক'‘আতের জন্য উঠে দাঁড়াতে হবে এবং শুধু সূরা ফাতেহা পড়তে হবে। এমনি 
ভাবে চতুর্থ রাকাআত পড়ে একইভাবে আত্তাহিয়াতু সম্পুর্ণ পড়ে ও অন্যান্য দুআ 
পড়ে সালাম ফিরাতে হবে ডানে ও বামে। 

৭। বিতরের নামাজ ৩ রাকাত। প্রথমে ২ রাক'আত আদায় করে সালাম ফিরাতে 
হবে। (প্রথম রাকা‘আতে সূরা ফাতিহার সাথে সূরা আলা এবং দ্বিতীয় রাকা'আতে 
সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন পড়ার ব্যাপারে সহিহ হাদিসসমূহে বর্ণিত আছে। 
অত:পর ১ রাকাআত করে সালাম ফিরাতে হবে। উত্তম হচ্ছে রুকুতে যাবার পূর্বে 
নিম্মের দুআয়ে কুনুত পড়াঃ 


bs dD dy oe 1553 cate mad giley C242 md Son EY 
dl 2 JS) sl de S22 Ny S25 LB css bps G3 cbc 


22 


Gihsl ol) dls l ESS E23 5D) 
(আল্লাহুম্মা ইহদিনী ফীমান হাদাইতা, ওয়া ‘আফিনী ফীমান ‘আফাইতা, ওয়া 
তাওয়াল্লানী ফীমান তাওল্লাইতা, ওয়া বারিকলী ফীমা আ‘ফাইতা, ওয়াক্িনী শাররা 
মা কৃদাইতা, ফা ইন্নাকা তাকৃদী ওয়ালা ইয়াকীদা আলাইকা। ওয়া ইন্নাহু লা ইয়াযিল্তু 
মান ওয়ালাইতা, ওয়ালা ইয়া“ইয্যু মান ‘আদাইতা, তাবারাকতা রাব্বানা ওয়াতা 
আলাইতা)। (বর্ণনায় আবু দাউদ) 

(হে আল্লাহ ! আমাকে ও এঁ সমস্ত লোকদের মাঝে সামিল করুন যাদের আপনি 
হেদায়েত দিয়েছেন। যাদের সুস্থ রেখেছেন আমাকেও এ দলে সামিল করুন। আপনি 
যাদেরকে নিজ দায়িত্বে নিয়েছেন আমাকেও তাদের দলে সামিল করুন। আর 
আমাকে যা দান করেছেন তাতে বরকত দান করুন। আর আমার সম্পর্কে যদি কোন 
খারাবী লিখে থাকুন তা থেকে আমাকে অব্যাহতি দান করুন। কারণ, আপনিই 
এগুলো নির্দিষ্ট করেন, অন্য কেউ আপনার উপর তা আরোপ করতে পারে না। 
আপনি যাকে বন্ধু হিসাবে গ্রহণ করেন তাকে কেউ অপমান করতে পারে না। আর 
যার সাথে শত্রতা পোষণ করেন সে কখনও সম্মানি হতে পারে না। হে আমাদের রব 
! তুমি বরকতময় এবং সুমহান ও উচু। 

৮। সালাতে ইমামের সাথে যোগ দিতে তাড়াহুড়া করলে চলবে না। বরং সালাতে 
দাঁড়িয়ে তকবীর দিয়ে তারপর রুকুতে যেতে হবে, যদিও ইমাম রুকুতে থাকুন না 
কেন। তারপর রুকুতে যান। ইমাম রুকু হতে উঠার পূর্বেই যদি আপনি রুকুতে যেতে 
পারেন তবেই এ রাক‘আত ইমামের সাথে পেলেন। আর রুকু না পেলে আপনি এ 
রাকাআত পেলেন না। 

৯। যদি ইমামের সাথে সালাতে যোগ দিয়ে দেখেন যে, ২/১ রাক'আত ছুটে গেছে 
তবে ইমামের পিছনে বাকী সালাতে শরীক হন। তিনি সালাম ফিরালে আপনি 
সালাম না ফিরিয়ে উঠে বাকী রাক'আতগুলো আদায় করুন। 

১০। সালাতে তাড়াহুড়া করবেন না। কারণ তাতে সালাত নষ্ট হয়ে যায়। একদা 
রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এক সাহাবীকে সালাতে তাড়াহুড়া করতে 
দেখলেন। তাকে ডেকে বললেনঃ (ফেরত যেয়ে আবার সালাত আদায় কর। কারণ, 
তুমি সালাত আদায় করোনি। তিনি এভাবে তিনবার বললেন। তৃতীয় বার এ সাহাবী 
বললেনঃ হে আল্লাহর রাসূল! আমাকে সালাত শিখিয়ে দিন। তিনি বললেনঃ 
কুকুতে যেয়ে পুর্ণ মাত্রায় স্থির হবে। তারপর রুকুর দুআ শেষে রুকু হতে উঠে 
ঠিকভাবে সোজা হয়ে দাড়াবে। তারপর সিজদা করবে পূর্ণ হ্থিরতার সাথে। অতঃপর 


23 


সম্পূর্ণ সোজা হয়ে বসবে। (বর্ণনায় বুখারী ও মুসলিম) 

১১। যদি সালাতের কোন ওয়াজিব ছুটে যায়। যেমন প্রথম বৈঠকে না বসে থাকেন 
অথবা কত রাক'আত আদায় করেছেন তাতে সন্দেহ থাকে, তখন কম সংখ্যক 
রাক‘আত ধরে বাকী সালাত পূর্ণ করুন। তারপর সালাতের শেষে ২টা সিজদা দিয়ে 
সালাম ফিরাবেন। একে বলা হয় সাহু সিজদা। 

সালাতের উপর কিছু হাদীস। 

(sel lp ) bl Sn LS le 
তোমরা এঁভাবে সালাত আদায় কর যেভাবে আমাকে আদায় করতে দেখেছো 
(বুখারী) 

(edly). ds Of 5 mms) SAS ll S| Js 
তোমাদের কেহ যখন মসজিদে প্রবেশ করে তখন বসার পূর্বে যেন সে অবশ্যই দু 
রাকআত সালাত আদায় করে নেয়। (বর্ণনায় বুখারী)। 

(এই সালাতকে তাহাইয়াতুল মসজিদ বলে) 


(ody) -! lS VY; 3 & Ea 
তোমরা কবরের উপর উপবেশন কর না, এমনকি তার দিকে সালাতও আদায় কর 
না। (বর্ণনায় মুসলিম) 
(dlp) BFSU NSLS Neild cl 3) 
LUE (বর্ণনায় 


(mil) HY ol 
সালাতে আমাকে হুকুম করা হয়েছে পোশাক না গুটাতে (বর্ণনায় মুসলিম) 
lols, eS 0 ll 
তোমরা তোমাদের কাতার সোজা কর, একের পা অপরের সাথে মিলিয়ে দাড়াও। 
অন্য রেওয়ায়াতে আছে (সাহাবাগণ বলেনঃ) আমরা সালাতে একে অপরের কাধ 
এবং পায়ের সাথে পা মিলিয়ে দাড়াতাম। 


24 


Ls LS lS) Ops pls os Pe byl Ne Mal cl 13) 

5b SSG Ly as S31 
যখন ইক্কামত হয়ে যায় তখন তোমরা তাড়াহুড়া করে উপস্থিত হয়োনা। বরং 
স্বাভাবিক ও ধীরস্থির ভাবে হেট আসবে। ইমামের সাথে যা পাও তা আদায় কর, 
আর যা ছুটে গেছে তা পূর্ণ কর। (বুখারী ও মুসলিম) 


hele G5 G2 2 USE GF > LS LS Ss > SD 
এমনভাবে রুকু কর যাতে স্থিরতা আসে, তারপর রুকু হতে পরিপূর্ণ সোজা হয়ে 
দাড়াও। এরপর সিজদা কর হ্থিরতার সাথে)। 

Dp Sly AAS 2h 3 3) 
যখন সিজদা কর, হাতের পাতাদ্বয় মাটিতে বিছিয়ে কনুইদ্বয় খাড়া রাখ। (বর্ণনায়: 
মুসলিম) 

(lp) 2d LED SiS DG EAL G3) 
আমি তোমাদের ইমাম, তাই রুকু ও সিজদাতে আমার আগে আগে যাবে না। 
(বর্ণনায় মুসলিম) 

Cl 3 odo Ub SDL ds op VLD Px all wl blo! 


A Pe Bs aS 0 
কিয়ামতের মাঠে সর্বপ্রথম মানুষের যে হিসাব নেয়া হবে তা হচ্ছে সালাত। যদি উহা 
গ্রহণীয় হয় তবে সমস্ত আমলই ঠিক হবে। আর যদি তাতে দোষ ত্রুটি মিলে, তবে 
সমস্ত আমলেই দোষ ত্রুটি পাওয়া যাবে। 

IS Ll ~~ [PHL ৯2, Ui lesa Ll ~~ ED LE >)! B32 
লেল ও ০৯ 15১১ 
তোমরা তোমাদের সন্তানদের সাত বৎসর বয়স হতেই সালাতের আদেশ দিতে 
থাক। যখন দশ বৎসর পদার্পণ করবে তখন (সালাত না আদায় করলে) প্রহার 
করবে। আর তখন হতেই তাদের বিছানা আলাদা করে দেবে। (আহমদ, হাসান) 


সালাতুল জুমুআ এবং জামাআত ওয়াজিব 
সালাতুল জুমুআ এবং জামাআতে সালাত আদায় করা যে ওয়াজিব নিম্নে তার কিছু 


25 


দলিল পেশ করা হচ্ছেঃ- 
১। আল্লাহ তাআলা বলেনঃ 


EADS HS ILE LL a5 0 HL G23 LN Gf CY 
1 nll LOTSA LYRIS 
হে ঈমানদানগণ ! জুম‘আর দিন যখন তোমাদের সালাতের জন্য ডাকা হয় তখন 
বেচা-কেনাকে পরিত্যাগ করে তাড়াতাড়ি আল্লাহকে স্মরণ করতে দৌড়ে আসো। 
উহাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে। (সূরাতুল জুম‘আ ৯) 
রাসূল . বলেনঃ 
Gall) 45 be Mlb eile SN I; 
যে ব্যক্তি অলসতা করে পর পর তিন জুম‘আতে উপস্থিত হবে না, আল্লাহপাক তার 
অন্তরে মোহর (মোনাফেকের) লাগিয়ে দিবেন। (বর্ণনায় সহীহ আহমদ) 
৩। রাসূল সাল্লাল্লপাহ আলাইহি ওয়া সাল্লাম আরো বলেনঃ 
PE S$ Osha 5 STS oe 2 2 2d GE rll ms 
(sl) male Bb Us ce 
একবার আমার ইচ্ছা হয়েছিল কিছু যুবককে আমার জন্য লাকড়ি যোগাড় করতে 
বলি। তারপর এঁ সমস্ত লোকদের ঘরে যাব যারা কোন ওযর ব্যতীত জামাতে 
উপস্থিত হয় না তাদেরকে ভিতরে রেখেই তাদের ঘরগুলোতে আগুন লাগিয়ে দেই। 
(বর্ণনায় মুসলিম) 
8। রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম আরো বলেনঃ যে ব্যক্তি আযান শোনার 
পরেও বিনা ওযরে মসজিদে উপস্থিত হয় না, তার সালাত আদায় হবে না। (বর্ণনায় 
সহীহ ইবনে মাজা) (ওযর হচ্ছে ভয় ও অসুস্থতা) 
৫। এক অন্ধ সাহাবী (রাঃ) রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লামের কাছে উপস্থিত 
হয়ে বলল: হে আল্লাহর রাসূল! আমার ঘরে এমন কেউ নেই যে আমাকে হাত ধরে 
মসজিদে পৌঁছেতে পারে। তাই তিনি রাসূল সাল্লাল্লপাহ আলাইহি ওয়া সাল্লাম-কে 
অনুরোধ করলেন যাতে জামাতে না আসার ব্যাপারে অনুমতি দেয়া হয়। তাখন 
রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তাকে অনুমতি দিলেন। তারপর যখন তিনি 
চলে যাচ্ছিলেন তখন তাকে ডেকে বললেনঃ তুমি কি আযান শুনতে পাও? বলেনঃ হাঁ 
রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম তখন বললেনঃ তাহলে অবশ্যই জামাতে 


26 


উপস্থিত হও। (বর্ণনায় মুসলিম) 

৬। আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেনঃ যে ব্যক্তি এটা চায় যে, আগামীকাল 
(কিয়ামতের দিন) সে মুসলিম হিসাবে আল্লাহ্‌ তালার সাথে সাক্ষাৎ করবে তবে সে 
যেন পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করে এবং যেখানে আযান দেয়া হয় সেখানে 
আদায় করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের নবী সাল্লাল্পাহ আলাইহি ওয়া 
সাল্লামের জন্য যে সুন্নাতগুলো নির্দিষ্ট করেছেন তা হেদায়েত স্বরূপ। যদি তোমরা 
ঘরেই সালাত আদায় করতে থাক, যেমন ভাবে পশ্চাৎপদরা করে থাকে, তবে 
তোমরা তোমাদের নবীর সুন্নতকে ত্যাগ করতে শুরু করবে। আর যখনই তোমরা 
তোমাদের নবীর সুন্নাতকে ত্যাগ করতে থাকবে তখনই গোমরাহ হতে থাকবে। 
করত না। যদি কেউ সালাতে না আসতে পারত তবে তাকে দুই ব্যক্তি সাহায্য করে 
কাতারে দাড় করিয়ে দিত। (বর্ণনায় মুসলিম) 


জুমুআ ও জামাআতের ফজিলত 
১। রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 


5. bs rl > CS 5.45 Poh Ld Sst 2 

(Ll) PUL EDS Los, SN idl ons 2 bd it as ba 
যে ব্যক্তি জুমুআর দিনে উত্তম রূপে গোসল করে জুম‘আ পড়তে আসে তারপর 
যতটুকু সম্ভব নফল সালাত আদায় করে, অতঃপর ইমামের খুতবা শুনে খুবই 
মনোযোগের সাথে এবং তার পিছনে সালাত আদায় করে, তবে এক জুম‘আ হতে 
অন্য জুম‘আ পৰ্যন্ত তার গুনাহসমূহ এবং অধিক আরও তিনদিনের গুনাহ ক্ষমা করে 


দেয়৷ হয়। (বর্ণনায় মুসলিম) 
রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম আরো বলেনঃ 


S095 BUG 0 EGU Ls tl 2 Sl 
OBES 23 SGG HONG CV 0 8 23 SSG sll iol 
AILS CV se 2B SSG ix LING CT 

AM oss EDU > PUN C5 Bb Ls 2 SSG 


27 


যে ব্যক্তি জুমুআর দিনে ফরজ গোসলের মত উত্তরমরূপে গোসল করে, তারপর 
মসজিদে গমন করে, সে যেন একটা উট কোরবানী দিল। তার পরে যে ব্যক্তি 
মসজিদে গমন করে সে যেন একটা গরু কোরবানী করল। তার পরে যে গমন করল 
সে যেন শিংওয়লা একটা ভেড়া কোরবানী করল। তার পরে যে গমন করল সে যেন 
একটা মুরগী কোরবানী করল। তার পরের জন যেন একটা ডিম দান করল। তারপর 
যখন ইমাম খুতবা দিতে বের হন তাখন ফেরেণ্ডারা (মালাইকা) খুতবা শুনতে চলে 
যায়। (বর্ণনায় : বুখারী ও মুসলিম) 

৩। রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 


isla Sl Jo 509 - Ill Las FE USSG iol Ball Po 


AS Jl be SG 
যে ব্যক্তি এশা জামাতে আদায় করে সে যেন অর্ধরাত্র ইবাদতে কাটাল। আর যে 
ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করল সে যেন পুরা রাত্র ইবাদতে কাটাল। 
(বর্ণনায় মুসলিম) 

8। রাসূল সাল্লাল্লপাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি জামাতে সালাত আদায় 
করে সে ঘরে বা বাজারে উহা আদায় করলে যে সওয়াব পেত তার চেয়ে পঁচিশ গুণ 
বেশী সওয়াব পাবে। তার কারণ হল, যখন তোমাদের কেউ উত্তম রূপে ওযু করে 
তারপর মসজিদে গমন করে, (আর এতে তার নিয়ত যদি সালাত আদায় করা ছাড়া 
আর কিছু না হয়) তবে তার প্রতি পদক্ষেপে একটা করে জান্নাতের মর্যাদার স্তর উঁচু 
হতে থাকে আর তার একটা করে গুনাহ মাফ হতে থাকে, যতক্ষণ পর্যন্ত না সে 
মসজিদে প্রবেশ করে। তারপর যতক্ষণ মসজিদে সালাতের জন্য অপেক্ষা করতে 
থাকে ততক্ষণ সে সালাতে রত আছে গণ্য হবে। যতক্ষণ পর্যন্ত সে ওখানে বসা 
থাকে ফেরেণ্তারা (মালাইকারা) তার জন্য মাগফেরাত চাইতে থাকে। তাঁরা বলতে 
থাকেঃ হে আল্লাহ ! তার উপর দয়া কর। তাকে ক্ষমা কর। হে আল্লাহ! তাঁর তাওবা 
কবুল কর। এটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না সে অন্যকে কষ্ট দেয় 
বা ওযু ভেঙ্গে না যায়। (বর্ণনায় বুখারি ও মুসলিম) 

আদবের সাথে কিভাবে জুমুআর সালাত আদায় করব 

১। জুমু'আর দিনে নখ কাটব। ওজু করে উত্তমভাবে গোসল করব। উত্তম পোশাক 
পরিধান করে আতর-সুগন্ধি ব্যবহার করব। 

২। এঁ দিন কাঁচা পেয়াজ বা রসুন খাব না। ধুমপান করব না। দাঁতকে পরিষ্কার করব 
মেসওয়াক বা ব্রাশ দিয়ে। 


28 


৩। মসজিদে প্রবেশ করেই দুই রাকাআত তাহিয়াতুল মসজিদের সালাত আদায় 
করব, এমনকি ইমাম খতবা দিতে দাঁড়ালেও 
কারণ, রাসূল সাল্লান্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 

Leiiels 85) Lal hs FUN ntl 02 1:0 15% 
যদি তোমাদের কেউ জুমুআর দিন মসজিদে প্রবেশ করে এঁ সময়, যখন ইমাম 
খুতবা দিতে থাকে তখন সে যেন সংক্ষেপে দু রাক'আত সালাত আদায় করে। 
(বর্ণনায় বুখারি ও মুসলিম) 
৪। তারপর ইমাম খুতবা দিতে শুরু করলে উহা মন দিয়ে শুনব, অন্য কোন 
কথাবর্তা বলব না। 
৫। তারপর ইমামের সাথে দু রাক'আত জুমু'আর ফরজ আদায় করব। 
৬। তারপর চার রাক'আত বাদাল জুমু‘আ সুন্নাত আদায় করব। অথবা ঘরে ফিরে 
গিয়ে দু রাক'আত আদায় করব। আর এটাই উত্তম। 
৭। অন্যান্য দিনের তুলনায় আজ বেশী বেশী করে নবীর উপর দরুদ পড়বে। 
৮। জুমু‘আর দিনে বেশী বেশী করে দু'আ করব। কারণ, রাসূল সাল্লাল্লাহ আলাইহি 
ওয়া সাল্লাম বলেছেন: জুমুআর দিনে এমন একটি মুহুর্ত আছে যখন কোন মুসলিম 
আল্লাহর নিকট উত্তম কোন দুআ করে অবশ্যই তা তাকে দিয়ে দেন। (বর্ণনায় 
বুখারি ও মুসলিম) 
৯। জুমুআর দিনে সূরা কাহাফ তিলাওয়াত করা মুস্তাহাব। কারণ, রাসূল সাল্লাল্লাহ 
আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি জুমুআর দিনে সূরা কাহাফ তিলাওয়াত 
করে, তার জন্য দুই জুমুআর মাঝের সময়টা নূর দিয়ে ভরে দেন। (বর্ণনায়, সহীহ 
হাকেম) 
১০। রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আরো বলেনঃ যে ব্যক্তি জুমুআর দিনে 
সুরা কাহাফ তিলাওয়াত করবে, উহা তার জন্য নুর হবে তার নিকট হতে আল্লাহর 
ঘর পযন্ত। (সহীহ জামে‘ আসসগীর) 


অসুস্থ ব্যক্তিদের জন্য সালাত আদায় করা ওয়াজিব 

হে আমার মুসলিম ভাই ! রোগাক্রান্ত অবস্থাতেও সালাত ত্যাগ করার ব্যাপারে 
সাবধান হোন। কারণ, উহা আদায় করা আপনার উপর ওয়াজিব। এমনকি আল্লাহ 
তাআলা যুদ্ধের ময়দানেও সালাত আদায় করা ওয়াজিব করেছেন। 

জেনে রাখুন, সালাত আদায়ে রুগীর মনে শান্তি উদ্রেক করবে, আর উহা তার সুস্থতা 


29 


আনয়নে সহায়তা করবে। আল্লহপাক বলেনঃ 
to 5 {CO HIG INLET} 


তোমরা আল্লাহর নিকট সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। (সূরা আল- 
বাক্বারা, ৪৫) 
রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম প্রায়ই বিলাল (রাঃ) কে বলতেনঃ 
Gl > 5 33210 ) el DLA 1 IN 
হে বিলাল! সালাতের জন্য ইকামত দাও যাতে আমরা শান্তি পাই। (আবু দাউদ, 
হানান সনদ) রুগী যদি মৃত্যু পথযাত্রী হয় তবে তার জন্য উত্তম হল সালাতের 
অবস্থায় মৃত্যু বরণ করা, আর সালাত ত্যাগ করে পাপী হয়ে মৃত্যু বরণ না করা। 
আল্লাহ তাআলা রুগীদের জন্য সালাতকে সহজ করেছেন। পানি ব্যবহার করতে 
অপারগ হলে ওযু বা ফরজ গোসলের পরিবর্তে তায়াম্মুম করে পাক হয়ে সালাত 
আদায় করবে। তবুও সালাত ত্যাগ করবে না। 


আল্লাহ তাআলা বলেন : 

Li: YAS AE 2 (5 ANG Fe ARPS I 

{St ag ets Ras | > ATI Cb G2 EES Ab 
ES EE ES) LL ott te Bo 

থে ও en NEN SI EE 2 MY 


Cal 4 CY DLE 
যদি তোমরা অসুস্থ হও অথবা সফরে থাক অথবা তোমাদের কেউ মল ত্যাগ করে 
আসে, অথবা কেউ স্ত্রী সহবাসকারী হও এবং তারপর পানি না পাও তবে পাক মাটি 
দ্বারা তায়াম্মুম করে নাও। উহা দ্বারা তোমাদের মুখমন্ডল ও হস্তসমূহ মসেহ করে 
নাও। আল্লাহ তাআলা কখনো তোমাদের কষ্টে ফেলতে চান না। কিন্তু তিনি চান 
তোমাদের পবিত্র করতে এবং তাঁর নিয়ামতসমূহ তোমাদের উপর পূর্ণ করতে, যাতে 
তোমারা তাঁর শুকরিয়া আদায় করতে পার। (সূরা আল-মায়েদা, ৬) 


কিভাবে রুগীরা পবিত্রতা হাসিল করবে 
১। রুগীর উপর ওয়াজিব হচ্ছে, সে ছোট নাপাকী হতে পবিত্রতা অর্জন করবে ওযুর 


30 


মাধ্যমে এবং বড় নাপাকী হতে পবিত্রতা হাসিল করবে গোসলের মাধ্যমে। 

২। যদি পানি দিয়ে পবিত্ৰতা হাসিল করতে সে অসমর্থ হয়, পানির অভাবে, বা রোগ 
বৃদ্ধির ভয়ে, অথবা রোগ নিরাময়ে দেরী হতে পারে এই আশঙ্কায়, তখন সে 
তায়াম্মুম করবে। 

৩। তায়াম্মুম করার পদ্ধতিঃ পবিত্র মাটিতে দুহাত দিয়ে একবার আঘাত করবে, 
তারপর তালু দিয়ে সম্পূর্ণ মুখমন্ডল একবার মসেহ করবে। এরপর এক হাতের তালু 
দিয়ে অন্য হাতের কনুইসহ মসেহ করবে, প্রথমে ডান হাত ও পরে বাম হাত। 

৪। যদি সে নিজে নিজে ওযু করতে বা তায়াম্মুম করতে অসমর্থ হয়, তবে অন্য কেউ 
তাকে ওযু বা তায়াম্মুম করিয়ে দেবে। 

৫। যদি তার ওযুর কোন অঙ্গ কাটা থাকে তবে সে উহা পানি দ্বারা ধৌত করবে। 
যদি পানিতে উহার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তবে হাত ভিজিয়ে তা এঁ স্থানে 
বুলাবে। যদি তাতেও তার ক্ষতি হবার সম্ভাবনা থাকে, তবে সে তায়াম্মুম করবে। 

৬। যদি তার ওযুর কোন অঙ্গের উপর ব্যান্ডেজ বাঁধা থাকে, তবে সে উক্ত অঙ্গের 
উপর পানি দিয়ে মসেহ করবে, ধুবে না। তখন আর তায়াম্মুমের প্রয়োজন নাই। 
কারণ, ধৌত করার পরিবর্তে মসেহ করা হয়েছে। 

৭। দেয়াল বা অন্য কোন পাক জায়গায় যেখানে ধুলাবালি লেগে আছে, সেখানে হাত 
মেরে তায়াম্মুম করা যায়। কিন্তু দেওয়ালে যদি তৈলাক্ত কোন পদার্থ থাকে তবে 
তাতে তায়াম্মুম করা যাবে না। 

৮। যদি মাটিতে বা দেওয়ালে বা অন্যত্র তায়াম্মুম করার জন্য ধুলা না মিলে, তবে 
কোন পাত্রে বা রুমালে ধুলা নিয়ে তাতে হাত মেরে তায়াম্মুম করা যাবে। 

৯। যদি কেউ এক ওয়াক্তের জন্যে তায়াম্মুম করে, তারপর পাক অবস্থায় অন্য 
ওয়াক্ত এসে যায় তবে প্রথম বারের তায়াম্মুমই যথেষ্ট। নৃতন করে আর তায়াম্মুম 
করতে হবে না। কারণ সে তায়াম্মুমের দ্বারা পাক পবিত্র অবস্থায় আছে এবং এমন 
কোন ঘটনা ঘটেনি যে জন্য তা নষ্ট হয়ে গেছে। 

১০। রুগীর উপর ওয়াজিব হচ্ছে নাপাকী হতে তার শরীরকে পবিত্র করা। যদি উহা 
করতে অসমর্থ হয় তবে এঁ অবস্থাতেই সালাত আদায় করবে। এঁ অবস্থার সালাত 
তার জন্য সহীহ হবে, নূতন করে আর আদায় করতে হবে না। 

১১। রুগীর উপর ওয়াজিব হচ্ছে পাক কাপড় পরে সালাত আদায় করা। যদি 
পোশাকে নাপাকি লাগে তবে তাকে পাক করা তার উপর ওয়াজিব। অথবা অন্য 
কোন পাক পোশাক পরিধান করবে। যদি তাও সম্ভবপর না হয় তবে এঁ অবস্থাতেই 
সালাত আদায় করবে। একে আর পরে নতুন করে আদায় করতে হবে না। 


31 


১২। রুগীর উপর ওয়াজিব হচ্ছে কোন পাক স্থানে সালাত আদায় করা। যদি এঁ 
জায়গা নাপাক হয়ে যায় তবে তাকে ধৌত করা ওয়াজিব। অথবা পাক কোন 
জিনিসের উপর সালাত আদায় করতে হবে। যদি এগুলোর কোনটা সম্ভবপর না হয় 
তবে যে ভাবে আছে সেভাবেই সালাত আদায় করবে। এতেই তার সালাত সহীহ 
হবে, নতুন করে আর আদায় করতে হবে না। 

১৩। রুগী কোন অবস্থাতে পবিত্রতা হাসিল করতে অসমর্থ হলেও ওয়াক্তের সালাত 
দেরী করে পড়বে না। 

সাধ্যমত পাক হতে চেষ্টা করবে। তারপর নির্দিষ্ট ওয়াক্তেই সালাত আদায় করবে। 
এমনকি যদি তার শরীর, পোশাক বা সালাত আদায়ের স্থানে কোন নাপাকী থাকে যা 
দুরীভুত করতে সে অসমর্থ হয় তবুও। 


রুগী কিভাবে সালাত আদায় করবে 

১। রুগীর উপর ওয়াজিব হচ্ছে ফরজ সালাত দাড়িয়ে আদায় করা, যদিও তা ঝুকে 
আদায় করে বা কোন দেওয়ালে বা লাঠিতে ভর করে আদায় করতে হয়। 

২। যদি কোন মতেই দাড়াতে সমৰ্থ না হয়, তবে যেন বসেই আদায় করে। তবে 
রুকু ও সিজদার সময় মাথা বেশী ঝুকাতে চেষ্টা করবে। 

৩। যদি বসে ও পড়তে সমর্থ না হয়, তবে যেন শয্যায় কাত হয়ে কেবলামুখী হয়ে 
সালাত আদায় করে। ডান কাত উত্তম। যদি কোন ক্রমেই সে কেবলা মুখী হতে না 
পারে তবে যেদিকে মুখ করে সম্ভব সেদিকেই সালাত আদায় করবে। এতেই তার 
সালাত সহীহ হবে নতুন করে আর আদায় করতে হবে না। 

8। যদি কাত হয়ে সালাত আদায় করাও তার পক্ষে সম্ভব না হয় তবে চিৎ হয়ে শুয়ে 
কেবলার দিকে পা দিয়ে সালাত আদায় করবে। এই আবস্থায় উত্তম হচ্ছে মাথা 
কিছুটা উচু করে কেবলার দিকে ফেরা। যদি তার পা কেবলার দিকে ফিরান 
সম্ভবপর না হয়, তবে যেভাবে সম্ভব সেভাবেই যেন আদায় করে। এ সালাত আর 
নতুন করে আদায় করতে হবে না। 

৫। রুগীর জন্য ওয়াজিব হচ্ছে সালাতের মধ্যে রুকু ও সিজদা করা। যদি সে তা 
করতে সমর্থ না হয় তবে মাথা দ্বারা ইশারা করে উহা আদায় করবে। সিজদার সময় 
মাথাকে বেশী নিচু করবে। যদি রুকু করতে সমর্থ হয় তবে তা করবে এবং সিজদা 
করবে ইশারাতে। যদি শুধু সিজদা করতে সমর্থ হয়, তবে তাই করবে এবং রুকু 
ইশারায় করবে। এই অবস্থায় কোন বালিশের উপর সিজদা করার প্রয়োজন নেই। 
৬। যদি অবস্থা এমন হয় যে, রুকু ও সিজদাতে মাথা দিয়ে ইশারাও করতে না 


32 


পারে, তবে যেন চোখ দিয়ে ইশারা করে। রুকুর সময় অল্প করে চক্ষু বন্ধ করবে 
আর সিজদার সময় বেশী করে চোখ বন্ধ করবে। কোন কোন রুগী আঙ্গুল দিয়ে 
ইশারা করে। তা সহীহ নয়। এই ব্যাপারে কুরআন ও হদীসে কোন দলিল নেই। 
অথবা কোন আলেমের ফতোয়াও নেই এ ব্যাপারে। 

৭। যদি মাথা দিয়ে বা চোখ দিয়ে ইশারা করতেও সে অসমর্থ হয় তবে সে অন্তরে 
অন্তরে সালাত আদায় করবে। তকবীর বলবে এবং সুরা পড়বে, রুকু সিজদাতে 
দাড়ান ও বসার নিয়ত করবে। কারণ, প্রত্যেকে তাই পাবে যা সে নিয়ত করবে। 

৮। রুগীদের উপর ওয়জিব হচ্ছে, প্রতিটি সালাত সঠিক সময়ে আদায় করবে এবং 
সাথে সাথে যে সমস্ত ওয়াজিবসমূহ আছে তাও তার সাধ্যতম আদায় করতে চেষ্টা 
করবে। যদি তার জন্য প্রতিটি সালাত ওয়াক্ত মত আদায় করা কঠিন হয়ে দাড়ায়, 
তখন জোহর ও আসর এবং মাগরিব ও এশা আকত্র করে পড়বে। হয় আসরকে 
জোহরের সাথে এবং এশাকে মাগরিবের সাথে মিলিয়ে“জামা তাকদীম’” পড়বে। 
অথবা জোহরকে আসরের সাথে পড়বে এবং মাগরিবকে এশার সাথে মিলিয়ে “জমা 
তাখীর ” পড়বে। যেটা তার জন্য সহজ সেটাই করবে। কিন্তু ফজরের সালাতের 
কোন জমা নেই আগে বা পরের সালাতের সাথে। 

৯। যদি কোন রুগী চিকিৎসার জন্য তার এলাকার বাইরে সফরে থাকে তখন সে 
চার রাক‘আতের সালাত দুই রাকআত করে পড়বে (এশা, যোহর ও আসর) 
যতক্ষণ পর্যন্ত না তার দেশে বা শহরে ফেরত আসে। সেই সফরের সময় দীর্ঘ হোক 
বা অল্প দিনের জন্যই হোক। (শাইখ মহাম্মদ সালেহ আল-উসাইমিন) 


সালাতের শুরুতে দুআসমূহ 

১। রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সাধারণতঃ ফরয সালাতের শুরুতে 

বলতেনঃ 

2 GES cA Goll on Suck LS glib ws s2 cb LI 

El Ae shes el Ec Al or nal oll G2 US LL 
১, 

হে আল্লাহ ! আমার গুনাহগুলো আমার থেকে এত দূরে করে দিন যেমন ভাবে পূর্ব 


ও পশ্চিমের মধ্যে দূরত্ব বানিয়েছেন। হে আল্লাহ! আমার গুনাহসমূহ হতে আমাকে 
এভাবে পবিত্র করুন, যেমন ভাবে সাদা পোশাককে ময়লা নাপাকি হতে পাক করা 


33 


হয়। হে আল্লাহ ! আমার গুনাহসমূহকে পানি, বরফ ও শীল দ্বারা ধৌত করে পাক 
করে দিন। (বর্ণনায় বুখারী ও মুসলিম) 

২। রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সাধারণতঃ ফরয ও নফল সালাতে 
নিম্মোক্ত দুআ পড়তেনঃ 

BH ESS FE calb dus bl Yo Sl St YLALY SA sl Yl 
J 5363 SY Sol cl VLBA a V alls B55 J Eb 
cos Ne G8 Sra Yl sr Broly sf Yl eS Sse 
Ss ddl x bl Al od Ally as BAS ly sy Bad 


dl oh dlc, 
হে আল্লাহ ! আপনি আমার প্রভু। আপনি ছাড়া সত্যিকারের কোন মা'বুদ নেই, 
আপনিই আমার রব এবং আমি আপনার দাস। নিজের উপর জুলম করেছি এবং 
আমার গুনাহও স্বীকার করছি। তাই মেহেরবানী করে আমার সমস্ত গুনাহ মাফ করে 
দিন। কারণ, আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। হে আল্লাহ ! 
মেহেরবানী করে আমাকে উত্তম চরিত্রগুণে বিভূষিত করুন। কারণ, আপনি ছাড়া 
কারো এ ক্ষমতা নেই। আপনার কাছেই আমি উপস্থিত। আপনার হাতে সকল 
কল্যাণ। আপনার প্রতি কোন মন্দ ধাবিত নয়। আমি আপনার সাথে আপনার 
দিকেই। আপনি বরকতময় ও মহান। আপনার কাছে ক্ষমা চাচ্ছি ও তওবা করছি। 
(বর্ণনায় : মুসলিম) 


সালাতের শেষের দুআ 

১। রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম নিম্মোক্ত দুআ সালাতের শেষে সালাম 

ফেরানোর পূর্বে পড়তেন। 

9: SLL A LS 9 lols 9-2 lis pr SA 3] 
Jedi ss ps 

অর্থাৎ হে আল্লাহ ! আমি আপনার নিকট জাহান্নাম ও কবরের আযাব হতে আশ্রয় 

চাই। আর দুনিয়ার জীবনের ও মৃত্যুর পরের ফিতনা হতে আশ্রয় চাই। সাথে সাথে 

দজ্জালের নিকৃষ্ট ফিতনা হতে আশ্রয় চাই চাই। 


34 


(বর্ণনায় মুসলিম) 


২। এছাড়া তিনি আরও পড়তেনঃ 

sl db sy ccdlc bps 2 S61 
হে আল্লাহ ! আমি যে সমস্ত খারাপ কাজ করেছি তা হতে ক্ষমা চাই, আর যে সমস্ত 
খারাবী করিনি, তা হতেও বাঁচতে চাই। (বর্ণনায় নাসায়ী) 


মৃতদের জন্য সালাত আদায় করার পদ্ধতি 

(সালাতুল জানাযা) 

প্রথমে মনে মনে নিয়ত করতে হবে। তারপর চার বার তকবীর দিয়ে সালাত আদায় 
করতে হবে। 

১। প্ৰথম বার তাকবীর বলার পর আউযুবিল্লাহ, বিসমিল্লাহ সম্পুর্ণ পড়ে সূরা 
ফাতেহা পড়তে হবে। 

২। দ্বিতীয় তাকবীরের পর দরূদে ইব্রাহীম পড়তে হবে। 

৩। তৃতীয় তাকবীরের পর রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম হতে যে দু'আ 
বর্ণিত আছে তা পড়তে হবে। আর তা হল- 

hich LS, cbs) baiey «bse baslsy clipes Lad pl Et 
OLD fe 535 ls a5 9 ILD fe ab bs el 
“আল্লাহুম্মাক্ষীর লিহাইয়্যেনা ওয়া মাইয়্যেতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, ওয়া 
ছাগীরিনা ওয়া কবীরিনা, ওয়া যাকারিনা ওয়া উনছানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু 
মিন্না ফা-আহিয়হি' আলাল ইসলাম, ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওফফাহু 
আলাল ঈমান। 

হে আল্লাহ ! দয়া করে আমাদের জীবতি ও মৃত, উপস্থিত ও অনুপস্থিত, ছোট ও 
বড়, পুরুষ ও স্ত্রী সকলকেই ক্ষমা করুন। হে আল্লাহ ! আপনি আমাদের যাদেরকে 
জীবিত রেখেছেন তাদের ইসলামের উপর জীবিত রাখুন আর আমাদের যাদের মৃত্যু 
দান করেন তাদের ঈমানের উপর মৃত্যু দান করুন। 

তারপর বলতেনঃ 


a Ls onl et Vad 
হে আল্লাহ ! তাদের সওয়াব হতে আমাদের বঞ্চিত করবেন না এবং তাদের পর 
আমাদের ফিৎনাতে লিপ্ত করবেন না। 


35 


8। চতুৰ্থ তাকৃবীরের পর মনে যা চায় সেইভাবে দুআ করতে হবে এবং ডান দিকে 
সালাম ফিরাতে হবে। 


মৃত্যুর ভয় প্রদর্শন 

আল্লাহ তাআলা বলেনঃ 

ILE 2 A FS A CDBG IY SHER 
Ae ole JO 258 EE I) GAAS 565% LT Gels 
প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর তোমরা তোমাদের পুরস্কার ও 
প্রতিদান পাবে কিয়ামতের দিন। যাকে জাহান্নামের আগুন হতে নিষ্কৃতি দেয়া হবে 
এবং জান্নাতে প্রবেশ করান হবে, সেই সফলকাম হবে। নিশ্চয়ই দুনিয়ার জীবন 
ধোকার সামগ্রী। (সূরা আল-‘ইমরান, ১৮৫) 

কবি বলেনঃ এঁ জিনিস, যার থেকে নিষ্কৃতি নেই, তার জন্য অবশ্যই তৈরী হতে হবে। 
কারণ, মৃত্যুই হচ্ছে বান্দার শেষ ঠিকানা। হে আল্লাহ ! আপনি তো চিরঞ্জীব, আমি যা 
গুনাহ করেছি তা হতে তওবা করছি, আপনি কবুল করুন। স্থির হয়ে যাবার পূর্বেই 
(মৃত্যু আসার পূর্বেই) সাবধান হউন! আপনি যদি প্রয়োজনীয় কোন জিনিস ছাড়াই 
সফরে বের হন তবে অবশ্যই আফসোস করবেন। যখনই আপনার ডাক পড়বে 
তখনই দুর্ভাগাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি কি এঁ সমস্ত বন্ধুদের সাথী 
হতে চান যারা তাদের প্রয়োজনীয় জিনিস সাথে নিয়েছেন। আর শুধুমাত্র আপনার 
হাতই থাকবে শূন্য?। 

দুই ঈদের সালাত ঈদগাহে আদায় করা 

১। রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আযহাতে 
ঈদগাহের উদ্দেশ্যে বের হতেন। এঁ দিন দুটোতে প্রথম যে কাজ করতেন তা হল 
ঈদের সালাত আদায় করা। 

(বর্ণনায় বুখারী ) 

২। রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ ঈদুল ফিতরের সালাতে প্রথম 
রাক‘আতে সাত বার এবং দ্বিতীয় রাকআতে ৫ বার তকবীর দিতে হবে। আর এই 
রাক‘আতেই তকবীরের পর কিরাত পড়তে হবে। (হাসান, আবুদাউদ) 

৩। এক সাহবী (রাঃ) বলেনঃ 


tl Sls LAS CEA of oy le BM re MI bl 


36 


: edb omlll ses, Al uct DLA Jas dl lb dl Sl 

ells pr ells db oll Lb 555: N bl) ld le 
আল্পহর রাসূল সাল্লাল্াহ আলাইহি ওয়া সাল্লাম আমাদের মহিলাদের নিয়ে ঈদুল 
ফিতর ও ঈদুল আযহাতে বের হতে নির্দেশ দিতেন। তার মধ্যে থাকত স্বাধীন 
মহিলা, ঝতুবতি মহিলারা ও পর্দানশী মহিলারা। তবে খতু আক্রান্ত মেয়েরা দূরে 
বসে থাকত, সালাতে শরীক হত না। তারা কল্যাণকর কাজ এবং মুসলিমদের 
দু‘আতে শরীক হত। আমি বললামঃ আমাদের অনেকের পরিধান করার মত চাদর 
নেই, সে কি করবে? তিনি বললেন, তাদের বোনেরা তাদের চাদর পরিধান করাবে। 
(বর্ণনায় বুখারী ও মুসলিম) 


হাদীসের শিক্ষণীয় বিষয়সমূহ 

১। দু ঈদের সালাতের ব্যাপারে শরীয়তের বিধান রয়েছে। উহা ২ রাক“আত। প্রথম 
রাক‘আতের শুরুতে মুসল্লিগণ ৭ বার তকবীর বলবে। তারপর দ্বিতীয় রাক*আতের 
শুরুতে ৫ বার তকবীর বলবে। তারপর সূরা ফাতিহা ও অন্য কোন সূরা বা কিছু 
আয়াত পড়বে। 

২। ঈদের সালাত ঈদগাহে আদায় করার হুকুম। আর তা ছিল মদীনা শরীফের 
নিকটবর্তী এক নির্দিষ্ট স্থান। রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম সর্বাদা এ স্থানে 
যেয়ে সাহাবীদের নিয়ে দু ঈদের সালাত আদায় করতেন। তাদের সাথে বের হতেন 
বালিকারা এবং যুবতী মেয়েরা, এমনকি খতুবতি মহিলাগণও। হাফেজ ইবনে হজার 
আসকালানী রহ. বলেনঃ এর থেকে এই মাস‘আলা সাবেত হল যে, মুসল্লাতে এই 
সালাত আদায় করতে হবে। খুব জরুরী ওযর ব্যতীত ইহা মসজিদে আদায় করা 
ঠিক নয়। 


ঈদের দিনে কুরবানী দেয়ার ব্যাপারে তাকিদ 

১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 

lol 3 dls pS 2p Ss dlhslop dsssb 
(ag BS LAL 2 I ADT 05 od 2 SB FES 9s 

ঈদের দিনে আমাদের সর্বপ্রথম আমল হচ্ছে সালাত আদায় করা। তারপর ঘরে 

ফিরে কুরবানী করা। যে ব্যক্তি এই আমল করল সে আমাদের সুন্নাতকে পালন 


37 


করল। আর যে সালাতের পূর্বে কুরবানী করল সে যেন তার পরিবারের জন্য গোশত 
প্রেরণ করল। ইহাতে কোরবানীর কোন ইবাদত হল না। 
(বর্ণনায় বুখারী ও মুসলিম) 
২। অন্যত্ৰ রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ হে লোকসকল! নিশ্চয় 
প্রত্যেক বাড়িতে কুরবানী দেওয়া জরুরী (বর্ণনায় আহমদ, হাসান) 
৩। রাসূল সাল্লাল্লপাহ আলাইহি ওয়া সাল্লাম আরো বলেনঃ 

LNLas pas Jb ra pb G22 ON Ln 23 
যার কুরবানী করার সামর্থ আছে, তৎসত্তবে ও সে যদি তা না করে, তবে সে যেন 
আমাদের ঈদগাহতে উপস্থিত না হয়। (বর্ণনায় আহমদ, হাসান) 


এসতেসকা বা বৃষ্টির জন্য সালাত 

১। রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম একদা ঈদগাহে বের হন বৃষ্টির 
সালাতের জন্য। তারপর বৃষ্টির জন্য দু'আ করলেন। এরপর ক্রিবলার দিকে মুখ করে 
২ রাকাআত সালাত আদায় করলেন। তারপর চাদর উল্টিয়ে ডান পার্ম্বকে বামে 
স্থাপন করলেন। (বর্ণনায় বুখারী) 

২। আনাস ইবনে মালেক রা. বলেনঃ ওমর ইবনে খাত্তাব রা. এর যামানায় যখন 
অনাবৃষ্টি হয়েছিল, তখন আব্বাস রা. এর অসিলায় (দু‘আর মাধ্যমে) বৃষ্টি 
চেয়েছিলেন। তিনি বলেছিলেনঃ হে আল্লাহ! (নবীর যামানায়) আমরা নবীর অসিলায় 
আপনার নিকট বৃষ্টি চাইতাম আর আপনিও উহা দিতেন। আর আজ আমরা নবী 
সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর চাচা আব্বাস রা. এর অসিলায় (দুআয়) বৃষ্টি 
চাচ্ছি, দয়া করে বৃষ্টি দান কর। সাথে সাথে বৃষ্টিপাত শুরু হয়। (বর্ণনায় বুখারী) 

এই হাদীস থেকে আমরা এই দলীল পাচ্ছি যে, সাহাবায়ে কেরাম রা. রাসূল 
সাল্লান্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর যামানায় তাঁর নিকট দুআ চাইতেন বৃষ্টির 
জন্য। যখন তিনি আল্লাহ তাআলার নিকট চলে গেলেন, তখন আর তারা তাঁর 
অসীলায় দু'আ করতেন না। বরং রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লামের চাচা 
আব্বাস রা. এর নিকট দুআ চাইলেন, যিনি জীবিত ছিলেন। 

তখন আব্বাস রা. তাদের জন্য আল্লাহপাকের নিকট দুআ করলেন। 


খুসুফ ও কুসুফের সালাত 
(চন্দ্র গ্রহণ ও সূৰ্য গহণের নামাজ) 


38 


১। আয়েশা (রাঃ) বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের যামানায় 
একদা সূর্য গ্রহণ হয়েছিল। তখন তিনি এক ঘোষককে পাঠালেন এই ঘোষণা দিতে 
যে, সালাতের জন্য একত্রিত হও। তিনি সালাতে দাঁড়ালেন এবং ২ রাকাআত 
সালাতে 8 বার রুকু ও ৪ বার সিজদা করলেন। (বর্ণনায় বুখারী) 

২। আয়েশা (রাঃ) বলেনঃ রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের যামানায় 
একবার সূর্যগ্রহণ হয়েছিল। তখন নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের 
নিয়ে সালাতে মগ্ন হন। খুব লম্বা করে কিরাত পড়লেন। তারপর খুব লম্বা করে রুকু 
করলেন। তারপর রুকু হতে মাথা উঠালেন। তারপর আবার দীর্ঘ কিরাত পড়লেন, 
তারপর আবার রুকুতে যেয়ে দীর্ঘ সময় অতিবাহিত করলেন। তারপর রুকু হতে 
সোজা হয়ে দাড়িয়ে সিজদাতে গেলেন। তারপর দুবার সিজদা করলেন। তারপর 
সিজদা হতে দাড়িয়ে দ্বিতীয় রাকা*'আত আদায় করলেন প্রথম রাকা‘আতের অনুরূপ। 
সালাম ফিরালেন। ততক্ষণে সূর্য গ্রহণ শেষ হয়ে গেছে। এরপর খুতবা দিলেন এবং 
বললেনঃ নিশ্চয়ই সূর্য ও চন্দ্র গ্রহণ কারো মৃত্যু বা জন্মের কারণে ঘটে না। তারা 
আল্লাহপাকের নিদর্শনসমূহের অন্তর্গত যা আল্লাহ তাআলা তাঁর বান্দাদের দেখান। 
যখনই তোমরা ইহা দেখতে পাবে তখনই সাথে সাথে সালাতে লিপ্ত হয়ে যাবে। 
আল্লাহ তাআলার নিকট দুআ করতে থাক, সালাত আদায় করতে থাক এবং দান 
সাদকাহ করতে থাক। 

হে মুহাম্মদ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লামের উম্মত ! কোন পুরুষ বা নারী যখন 
যিনা করে তখন আল্লাহ তাআলার চেয়ে বেশী কারো আত্বসম্ভমে আঘাত লাগে না। 
ওহে উম্মতে মুহাম্মাদী! আল্লাহর কসম, আমি যা জ্ঞাত আছি তা যদি তোমরা জানতে 
তবে খুব কমই হাসতে আর বেশী বেশী করে কাঁদতে। ওহে, আমি কি (আমার কথা) 
পৌঁছিয়েছি? (বর্ণনায় বুখারী ও মুসলিম) 

এস্তেখারার সালাত 

জাবের রা. বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আমাদিগকে সর্বদা সর্ব 
কাজে এমনি ভাবে এস্তেখারা শিখাতেন যেমনি ভাবে শিখাতেন কোরআনের সূরা। 
তিনি বলতেন যখন তোমাদের কেউ কোন কাজ করতে উদ্যত হও তখন দু 
রাকাআত নফল নামায আদায় কর। অতঃপর বলঃ 


ball las 2 Ly «diay dyaiily c olay Basel SL 
ss ES AEM ml Se ely del NV, dss OY, a Lbs 


39 


srl be 3:0 jf - Srl ley Sy SB LA Ns sf 
sey shy G23 drt rN lis of ds SS Ob cd 3b - dS 
Jol cas sol sr Sob - del Srl ie 3:0 - sl 


4 5 UN > 23 
আল্লাহুম্মা ইন্নি আস্তাখিরুকা বি'ইলমিকা, ওয়া আসতাকদিরুকা বিকুদরাতিকা, ওয়া 
আসআলুকা মিন ফাজলিকাল আযীম। ফাইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু। ওয়া 
তালামু ওয়ালা আ‘লামু ওয়া আন্তা আল্লামুল-গুযুউব। আল্লাহুম্মা ইন কুনতা তা‘লামু 
আন্না হাযাল আমরু খাইরুন লী ফীদীনী ওয়া মাআশী ওয়া ‘আকিবাতি আমরি (আও 
কালা ফী আ‘জিলি আমরি ওয়া আজিলি) ফাকদিরহু লী, ওয়া ইয়াসসিরহু লী, ছুম্মা 
বারিকলী ফীহি, ওয়া ইন কুনতা তা‘লামু আন্না হাযাল আমরা শাররুন লী ফী দীনী 
ওয়া মাআ“শী ওয়া ‘আকিবাতি আমরি। ফাসরিফহু আননি ওয়াসরিফনী আননহ্ু। 
ওয়াকদুরলি আলখাইরা হাইসু কানা, সুম্মা রাদ্দিনী বিহি। (বর্ণনায় বুখারি) 

হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার নিকট কল্যাণ চাচ্ছি আপনার ইলমের অসিলায়, 
আর আপনার কুদরতী সাহায্য চাচ্ছি আপনার কুদরতের অসিলায় আর আপনার 
নিকট চাচ্ছি আপনার মহান ফজলের অসিলায়। নিশ্চয়ই আপনি কর্মক্ষম আর আমি 
অক্ষম। আপনি জ্ঞাত আছেন, আমি জ্ঞাত নই নিশ্চয় গায়েবের সমস্ত কিছু আপনি 
জ্ঞাত আছেন। হে আল্লাহ! যদি আপনি মনে করেন, এই কাজ (এখানে নিজের 
কাজটা উল্লেখ করতে হবে) আমার জন্য উত্তম দ্বীনের দিক দিয়ে, দুনিয়ার দিক 
দিয়ে ও পরবর্তী জীবনের জন্য তবে উহাকে আমার জন্য সহজ করে দিন। তারপর 
উক্ত কাজে আমাকে বরকত দান করুন। আর যদি মনে করেন এই কাজ (কাজ 
উল্লেখ করতে হবে) আমার জন্য ক্ষতিকর আমার দ্বীন, দুনিয়া ও আখেরাতের জন্য 
তবে উহাকে আমা হতে দূরে সরিয়ে রাখবেন এবং আমাকেও উহা হতে দূরে রাখুন। 
আর যে কাজে আমার মঙ্গল আছে আমাকে দিয়ে তা সম্পন্ন করুন। তারপর আমার 
প্রতি সন্তুষ্ট হয়ে যান। 

সহি হদিস মতে এই সালাত আদায়ে উত্তম হলো প্রথম রাক‘আতে সূরা ফাতিহার 
সাথে সূরা কাফিরুণ এবং দ্বিতীয় রক‘আতে সূরা ফতিহার সাথে সূরা ইখলাস 
মিলিয়ে পড়া। এই সালাত ও দু‘আ প্রত্যেকে তার নিজের জন্য করবে যমন ওষুধ 
নিজেই পান করে, এই নিয়তে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এঁ কাজে তাকে সঠিক 
রাস্তা দেখাবেন। আর কবুলের নিদর্শন হচ্ছে তার জন্য আসবাব (উপকরণ) সমূহ 


40 


সহজ করে দেবেন। আর এঁ বেদআতী এস্তেখারা হতে নিজকে হেফাজত করুন যাতে 
আছে স্বপ্নের উপর নির্ভর করা এবং স্বামী স্ত্রীর নামে হিসাব করা বা অন্যান্য জিনিস 
যার সম্বন্ধে দ্বীনের কোন নির্দেশ নাই। 


১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 


0 2 LS ml LR MIN ale Be Pall SS os Ula 3 


4-2 08 
যদি কেউ জানত যে, সালাত অবস্থায় কোন ব্যক্তির সম্মুখ দিয়ে যাওয়াটা কত বড় 
অন্যায়, তাহলে তার জন্য উত্তম হত ৪০ (দিন বা বছর) অপেক্ষা করা। (বর্ণনায় 
বুখারী) 
ইবনে খুযাইমার রেওয়ায়েতে আছে ৪০ বছর। 
এই হাদীস সালাত আদায়কারীর সিজদার জায়গার ভিতর দিয়ে যাওয়ার কথা 
বুঝাচ্ছে। তাতে আছে পাপ ও ভয় প্রদর্শন। সম্মুখ দিয়ে অতিক্রমকারী যদি জানত 
এতে কি ধরণের পাপ হয় তাহলে ৪০ বছর পর্যন্ত অপেক্ষা করত। কিন্তু যদি সে 
সিজদার জায়গার বাইরে দিয়ে অতিক্রম করে, তবে তাতে কিছু হবে না এটাই 
হাদীসের ভাষ্য। 
তার সম্মুখ দিয়ে যাবার সময় অতিক্রমকারী সাবধান হয়ে যায়। 
রাসূল সাল্লাল্লপাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে যখন কেউ 
সালাতে দাড়ায় তখন যেন মানুষ হতে সুতরা করে নেয়। তারপর ও যদি কেউ 
সুতরার ভিতর দিয়ে যেতে চায় তবে সে যেন তাকে গলা ধাক্কা দেয়। যদি বাধা না 
মানে তবে যেন তার সাথে যুদ্ধ করে। কারণ সে ব্যক্তি শয়তান। (বর্ণনায় বুখারী ও 
মুসলিম) 
এটা সহীহ হাদীস যা বুখারীতে আছে। আর এই হাদীস মসজিদূল হারাম ও 
মসজিদে রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম উভয়কেই শামিল করে। কারণ, 
যখন তিনি এই হাদীস বলেন তা হয় মক্কায়, না হয় মদীনায় বলেছিলেন। এর দলিল 
হচ্ছেঃ ফতহুল বারীতে আছেঃ ইবনে ওমর (রাঃ) কাবা শরীফে বসে আত্তাহিয়াতু 
পড়ার সময় তার সম্মুখ দিয়ে অতিক্রমকারী ব্যক্তিকে বাধা দেন। তারপর বলেনঃ 


41 


যদি সে বাধা না মানত তবে অবশ্যই তার সাথে যুদ্ধ করতাম। হফেজ ইবনে হাজার 


আসকালানী (রঃ) বলেনঃ এখানে কাবা শরীফের ঘটনা এজন্য উল্লেখ করা হল 
যাতে করে লোকেরা এই ধারণা না করে যে, প্রচন্ড ভীড়ের কারণে এঁস্থানে মুসল্লীর 
সামনে দিয়ে গমন করা ক্ষমা যোগ্য। 
২। কিন্তু যে হাদীসে আছে যে, কা'বা শরীফে সুতরা ছাড়া সালাত আদায় করলে 
এবং তার সামনে দিয়ে অতিক্রম করলে কোন গুনাহ হবে না, তা সঠিক নয়। 
৩। বুখারীতে আছে, জুহাইফা (রাঃ) বলেনঃ রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম 
হিজরত করতে বের হন এবং মক্কার বাতহা নামক স্থানে যোহর ও আসর আদায় 


করেন ২ রাক'আত করে। তখন তাঁর সামনে ছোট লাঠি ছিল সুতরা হিসাবে। 

মূল কথাঃ যে স্থানে মুসল্লি সিজদা করে সেই স্থান দিয়ে যাতায়াত করা হারাম। তাতে 
পাপ হয় এবং শক্ত আযাবের ভয়ও আছে যদি মুসল্লির সামনে সুতরা থাকে। তবে 
কেউ যদি প্রচন্ড ভীড়ের কারণে অপারগ হয় তবে তার জন্য অতিক্রম করা জায়েয 


২ 


৩ 


8 


৫ 


৬ 


৭ 


Eda LOG SHG 


আর আপনি কোরআনকে ধীরে ধীরে পড়ুন। (সূরা আল মুযযাম্মিল ৪) 


রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম কখনও তিনদিনের কম সময়ে পুরা 


কোরআন খতম দিতেন না। (বর্ণনায় তিরমিষি) 


রাসূলল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তিলাওয়াতের সময় প্রত্যেক 


আয়াতের শেষে থামতেন। যেমনঃ আলহামদু লিল্লাহি রাববীল আলামীন বলে 
থামতেন তারপর আর রাহমানির রাহীম বলতেন। (বর্ণনায় তিরমিযি) 


রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোরআনকে সুন্দর করে 


তিলাওয়াত কর। কারণ, সুন্দর কণ্ঠস্বর কোরআন তিলাওয়াতকে আরো সুন্দর করে 
তুলে। (বর্ণনায় আবু দাউদ) 


রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম কোরআনকে বেশ টেনে টেনে 


পড়তেন। (বর্ণনায় আহমদ) 


রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম মোরগের আওয়াজ শুনলে ঘুম হতে 


উঠতেন। (বর্ণনায় বুখারী ও মুসলিম) 


রাসূলুল্লাহ সাল্লাল্াহ আলাইহি ওয়া সাল্লাম মাঝে মাঝে জুতা পাঁয়ে দিয়ে সালাত 


42 


আদায় করতেন। (বর্ণনায় বুখারী ও মুসলিম) 

৮। রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়া সাল্লাম ডান হাত দিয়ে তাসবীহ গুনতেন। 
(বর্ণনায় তিরমিযি ও আবু দাউদ) 

৯। রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের সম্মুখে যখন কোন কঠিন বিষয় 
উপস্থিত হত, তখনই তিনি সালাতে মগ্ন হতেন। (বর্ণনায় আহমদ ও আবু দাউদ) 
১০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম যখন সালাতের মধ্যে বসতেন, 
তখন হাটুদ্বয়ের উপর হতের পাতাদ্বয় স্থাপন করতেন। তারপর তর্জনী উঠিয়ে 
রাখতেন, উহা দ্বারা দুআ করতেন। (বর্ণনায় মুসলিম) 

১১। কখনও তর্জনী নেড়ে দুআ করতেন। (বর্ণনায় নাসায়ী) 

আর তিনি বললেনঃ উহা শয়তানের জন্য লোহা দ্বারা আঘাত করা হতেও শক্ত। 
(বর্ণনায় আহমদ) 

১২। রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সালাতের মধ্যে বুকের উপর, বাম 
হতের উপর ডান হাত স্থাপন করতেন। (বর্ণনায় ইবনে খুযাইমা) 

ইমাম নবভী রহ. মুসলিমে বর্ণিত হাদিসের ব্যাখ্যায় বলেছেনঃ নাভীর নীচে হাত 
বাঁধার হাদীস দুর্বল। 

১৩। চার মাযহাবের ইমামগণই বলেছেন, যদি হাদীস সহীহ হয় তবে উহাই আমার 
মাযহাব। এর থেকে এটা সাবেত হল যে, সালাতে তর্জনী নাড়ান, বুকের উপর হাত 
বাঁধা তাদের মাযহাব। আর উহা সালাতের সুন্নাত। 

১৪। সালাতে আঙ্গুল নাড়ানোর আমল গ্রহণ করেছেন ইমাম মালেক (রঃ) ইমাম 
আহমদ বিন হাম্বল (রঃ) এবং কিছু কিছু শাফেয়ী মাযহাবের লোকেরা। আর আগের 
হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আঙ্গুল নাড়ানোর হিকমত উল্লেখ 
করেছেন। কারণ, এই নাড়া আল্লাহর তাওহীদের দিকে ইশারা করে। আর এই 
নড়াচড়া শয়তানের জন্য লোহার আঘাত হতেও শক্ত। কারণ, সে তাওহীদকে 
অপছন্দ করে। তাই প্রত্যেক মুসলিমের জন্য জরুরী হল, সে রাসুল সাল্লাল্লাহ 
আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণ করবে। তাঁর কোন সুন্নতকে অস্বীকার করবে না। 
কারণ, রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমরা এভাবে সালাত 
আদায় কর যেভাবে আমকে আদায় করতে দেখছ। (বর্ণনায় বুখারী) 

রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম এর ইবাদত 

১। আল্লাহ তাআলা বলেনঃ 


£- 1) ida {OMIIIO VANCE 


43 


হে কম্বল আবৃত ব্যক্তি ! উঠুন ইবাদত করুন, রাত্রির বেশীর ভাগ সময়ে। (সূরা 
আল-মুয্যাম্মেল ১.২) 

২। আয়েশা (রাঃ) বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম রমযান বা 
অন্য কোন সময়ে রাত্রে ১১ রাক‘আতের বেশী তাহাজ্জুদ আদায় করতেন না। প্রথমে 
৪ রাক‘আত পড়তেন। তা যে কত সুন্দর ও লঙ্বা হত তা বলার মত নয়। তারপর 
আরও ৪ রাকআত পড়তেন। তার সোন্দর্য ও দীর্ঘতা বলার ভাষা নেই। তারপর ৩ 
রাক‘আত পড়তেন। আমি বললামঃ আপনি কি বিতর পড়ার পূর্বেই নিদ্রা যান। তিনি 
বললেনঃ হে আয়েশা ! আমার চক্ষুদ্ধয় নিদ্রা যায় কিন্তু অন্তর জাগ্রত থাকে। (বর্ণনায় 
বুখারী ও মুসলিম) 
৩। আসওয়াদ ইবনে ইয়াধীদ রহ. বলেনঃ 


eG ly ade dl po dl dw le of es dhl 2 Sle dL 
JIN 5b asl BS nl dl 2 OF Bb cp 5c Jl plz ON 
Jl cll 2 ade oll ss U8 Ob cS NI rm (5b cal df io 


DLAI C= ley 
একদা আমি আয়েশা (রাঃ) কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়৷ সাল্লামের রাত্রির 
সালাত সম্বন্ধে প্রশ্ন করি। উত্তরে তিনি বলেনঃ রাত্রির প্রথমাংশে তিনি নিদ্রা যেতেন। 
তারপর জাগ্রত হতেন। শেষ রাত হলে বিতর আদায় করতেন। এরপর বিছানায় 
যেতেন। অতঃপর যদি ফরয গোসলের প্রয়োজন হত তবে গোসল করতেন। তা না 
হলে, ওযু করতেন এবং সকালের সালাতের জন্য বের হতেন। (বর্ণনায় বুখারী ও 
মুসলিম) 

8। আবু হুরাইরাহ (রাঃ) বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম সালাতে 
এত অধিক সময় দাড়িয়ে থাকতেন যে দু‘পা ফুলে উঠত। তখন তাঁকে বলা হলঃ হে 
আল্লাহর রাসূল ! আপনি এত ইবাদত করেন, অথচ আল্লাহপাক আপনার পূর্বের ও 
পরের সমস্ত গুণাহ ক্ষমা করে দিয়েছেন। উত্তরে তিনি বললেনঃ আমি কি কৃতজ্ঞ 
বান্দ হব ন৷?। (বর্ণনায় বুখারী ও মুসলিম) 

৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমাদের দুনিয়ার নিম্নোক্ত 
জিনিসসমূহ আমার প্রিয় করে দেয়া হয়েছেঃ মেয়ে মানুষ, আতর এবং আমার 
চোখের শীতলতা দেওয়া হয়েছে সালাতের মধ্যে। (বর্ণনায় আহমদ) 


44 


যাকাত ও ইসলামে তার গুরুত্ব 

কিছু সংখ্যক লোকের উপর শর্ত সাপেক্ষে ও নিদিষ্ট সময়ে যাকাত ওয়াজিব। যাকাত 
হচ্ছে ইসলামের রোকনসমূহের একটা রোকন এবং তার ভিত্তি স্বরূপ আল্লহ তাআলা 
কোরআনের বহু আয়াতে সালাতের সাথে সাথে যাকাতের কথা উল্লেখ করেছেন। 
উহা যে ফরয তার উপর মুসলমানদের ইজমা তথা এঁক্যমত কায়েম হয়েছে। যে 
ব্যক্তি জেনে বুঝে তাকে অস্বীকার করবে, সে কাফের। ইসলাম হতে বের হয়ে 
যাবে। আর যে ব্যক্তি উহা আদায়ের ক্ষেত্রে কৃপণতা করবে, বা কম করবে সে 
এসমস্ত জালেমদের অন্তর্ভুক্ত হবে যাদের সম্বন্ধে কঠিন আযাব ও শাস্তির কথা বলা 
হয়েছে। 

উপরোক্ত কথার দলীলসমূহঃ 

আল্লাহ তাআলা বলেনঃ 


\ 0 5080 CY 85 bes ET LS Ye 


সালাত কায়েম কর এবং যাকাত আদায় কর। (সুরা আল-বাক্বারা ১১০) 

আল্লাহ তাআলা আরো বলেন : 

bes HG SI GES HALES EL IN ot H LLIN D 
° 5 {Og 

তাদেরকে তো এ হুকুম করা হয়েছে যে তারা সঠিক ভাবে ইখলাসের সাথে আল্লাহ 

তাআলার ইবাদত করতে এবং সালাত কায়েম করতে ও যাকাত আদায় করতে। 

আর এটাই প্রতিষ্ঠিত দ্বীন। (সূরা আল-বাইয়েন্নাহ) 

মায়ায় বিন জাবাল রাঃ কে রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম যখন 

ইয়ামানে পাঠান তখন তাকে যে উপদেশ দেন তার মধ্যে আছেঃ যদি তারা তোমার 

এঁ কথা মেনে নেয় তবে তাদের জানাবে, আল্লাহ তাদের উপর কিছু সাদাকবাহ ফরয 

করেছেন। তা ধনীদের কাছ থেকে গ্রহণ করা হবে এবং গরীদের মধ্যে বিতরণ করা 

হবে। (বর্ণনায় বুখারী) 

যারা যাকাত আদায় করবে না, তারা যে কুফরি করল এ সম্বন্ধে আল্লাহপাক বলেনঃ 


\) 45 ৰু (OFAN SS E31 05 BB 2G 126 5) 
যদি তারা তওবা করে এবং সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে তবে 


45 


তারা তোমাদের দ্বীনি ভাই। (সূরা আত-তাওবাহ ১১) 

এই আয়াত হতে এ কথা পরিষ্কার হচ্ছে যে, যারা সালাত আদায় করবে না এবং 
যাকাত প্রদান করবে না তারা তোমাদের দ্বীনি ভাই নয়। বরং তারা কাফির। এজন্য 
আবু বকর (রাঃ) এ সমস্ত লোকদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন যারা সালাত ও 
যাকাতকে আলাদা করেছিল এবং সালাত কায়েম রেখেছিল কিন্তু যাকাত দিতে 
অস্বীকার করেছিল। আর সমস্ত সাহাবায়ে কেরাম তাঁর এ জিহাদকে স্বীকৃতি 
দিয়েছিলেন। 


যাকাতের হিকমত 

যাকাতকে যে প্রবর্তন করা হয়েছে তাতে বহু হিকমত রয়েছে। আর তার উদ্দেশ্য 
অনেক বড়, মানব কল্যাণও প্রচুর। যখন আমরা কোরআন ও হাদীস পর্যালোচলনা 
করব তখন এগুলো আমাদের সম্মুখে পরিস্ফুট হবে। যাকাত কাকে কাকে দিতে হবে 
এ সম্পর্কে সূরা তাওবা এবং অন্যান্য আয়াতে ও হাদীসের দিকে লক্ষ করলে দেখা 
যায় যে, সাদাকবাহ (যাকাত) দেয়ার ব্যাপারে এবং অন্যান্য সমস্ত ধরণের ভাল কাজে 
ব্যয় করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। এতেই আল্লাহ তাআলার হিকমতগুলো 
পরিষ্কার হয়ে উঠে। 

১। উহা মুমিনদের অন্তরকে নানা ধারণের পাপ-গুনাহ হতে পরিষ্কার করে এবং 
খারাপ কাজের প্রভাব হতে অন্তরকে পরিষ্কর করে। আর তার রুহকে কৃপণতার 
খারাবি এবং টাকা পয়সার প্রতি অত্যাধিক লোভ এবং এই লোভের কারণে অন্যান্য 
যে খারাবি হয় তা হতে অন্তরকে পবিত্র করে। 

আল্লাহ তাআলা বলেনঃ 


LY Bl EO GI IE BIG AA LLY 
তুমি তাদের মাল দৌলত হতে সাদাকবাহ গ্রহণ করে তাদেরকে পবিত্র কর এবং 
তাদের অন্তরকে সংশোধন কর। (সূরা তাওবা ১০৩) 

২। গরীব মুসলিমদের সাহায্য করা, তাদের চাহিদা পূর্ণ করা, তাদের সহায়তা ও 
অপমান না করে। 

৩। খাণগ্রস্ত মুসলিমের খণ শোধ করে দিয়ে তার মনের পেরেশানী দূর করা এবং 
যারা খণভারে ভারাক্রান্ত তাদের বোঝা লাঘব করা। 

8। অন্তরকে ঈমান ও ইসলামের উপর শক্তিশালী করা, যাতে তারা বিভিন্ন ধরণের 


46 


সন্দেহ ও মনের ধোকা হতে বাঁচতে পারে (ঈমানের দৃঢ়তা আসার পূর্ব পর্যন্ত)। ফলে 
আস্তে আস্তে তাদের ঈমানের মধ্যে দৃঢ়তা আসবে এবং পরিপূর্ণ ইয়াকীন পয়দা 
হবে। 

৫। যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে তাদের প্রস্তুত করা। তাদের প্রয়োজনীয় জিনিস 
ও হাতিয়ারের ব্যবস্থা করা। যাতে তারা ইসলাম প্রচার করতে পারে। আর কুফরি ও 
ফিৎনা ফাসাদকে সমূলে উচ্ছেদ করতে পারে। সাথে সাথে ন্যায়ের পতাকাকে 
মানুষের মাঝে সমুন্নত করতে পারে। ফলে সমাজে কোন ফিৎনা দেখা দেবে ন৷, 
বরঞ্চ দ্বীন সম্পূর্ণভাবে এক আল্লাহর জন্যই হবে। 

৬। যখন কোন মুসলিম মুসাফির, যাত্রা পথে বিপদে পড়ে এবং তার যাত্রার শেষে 
ঘরে ফিরার মত টাকা পয়সা না থাকে তখন তাকে এ পরিমাণ যাকাতের মাল দেয়া 
যাবে যা দিয়ে সে ঘরে পৌঁছতে পারে। 

৭। সম্পদকে পবিত্র করা তাকে বৃদ্ধি ও হেফাজত করা এবং তাকে নানা ধরণের 
বিপদ আপদ থেকে বাঁচিয়ে কাখা। আর এটা তখনই সম্ভব হবে যখন আল্লাহ্‌ 


তাআলার আনুগত্য ও তাঁর হুকুমের উপর চলার বরকত পাওয়া যাবে এবং তাঁর 
সৃষ্টির প্রতি ইহসান করা হবে। 


এগুলো হচ্ছে যাকাত আদায়ের হিকমত এবং মহান উদ্দেশ্যের কয়েকটি। এ ছাড়া 
উহা আদায়ে আরও অনেক উপকার আছে। কারণ, শরীয়তের হুকুমের গোপন রহস্য 
ও হিকমত পরিপূর্ণ ভাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 

যে সমস্ত মালের যাকাত দেয়া ওয়াজিব 

চার প্রকার মালের যাকাত দেয়া ওয়াজিবঃ 

প্রথমঃ- জমিনের ভিতর হতে যে সমস্ত ফল ও ফসল বের হয় উহার যাকাত। 
আল্লাহ তাআলা বলেনঃ 

J NG ST CEH TES CEL SEY op 1 GS 5 C6 Ye 


_ 


YA 508 UV 33 en HI) AG EI SAS Le ENA 


হে ঈমানদারগণ! তোমরা যে সমস্ত পবিত্র জিনিস উপার্জন করছ তা হতে দান কর। 
আর জমিন থেকে আমি যে জিনিস বের করেছি তা হতেও। তবে এর মধ্য হতে শুধু 
খারাপ জিনিসগুলো দান করো না। যদি এ ব্যাপারে গাফিলতী না কর তবে তোমরা 
আর দোষী হবে না। (সূরা আল-বাক্বারাহ ২৬৭) 


47 


আল্লাহ তাআলা আরো বলেনঃ 

LE) cell 40) 23S GAS 
আর তোমরা ফসলের হকসমূহ আদায় কর যেদিন ফসল কর্তন কর সেদিনই (সূরা 
আল-আন'‘আম১৪১) 
মালের সবচেয়ে বড় হক হচ্ছে যাকাত। রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম 
বলেছেনঃ যে ফসল বৃষ্টির পানিতে ও ভূগর্ভস্থ পানিতে উৎপন্ন হয় তার উপর দশ 
ভাগের এক ভাগ যাকাত দিতে হবে। আর যে ফসল সেচের দ্বারা উৎপন্ন হয় তাতে 
বিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে। (বর্ণনায় বুখারী) 
দ্বিতীয়ঃ সোন, রূপা ও নগদ টকার যাকাত। 
মাহান আল্লহ তাআলা বলেনঃ 


PR AES HG 3 he I CAH SLES C4 


Y£ AIO 
যারা সোনা, রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদের 
কঠিন আযাবের সংবাদ দাও। (সূরা তাওবা ৩৪) 
আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত রাসূল সাল্লান্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 
call ex 0 BLN le ee SR YSN, oo yplh 
৮৪১ ৫ ৮ 5838: = 06 3 le Gb 0b rr Ble d eis 
2 > La Dos ols UF P23 doa S32 LS 0b, 

Sl 
যদি সোনা বা রূপর অধিকারী কোন ব্যক্তি উহাদের হক (যাকাত) ঠিকমত আদায় 
না করে তবে কিয়ামতের দিন এঁ সমস্ত ধাতুকে পাত বানিয়ে জাহান্নামের আগুনে 
গরম করা হবে, তারপর তা দিয়ে তার কপালে, শরীরের পার্শ্বে ও পিঠে ছেক দেয়া 
হবে। যতবারই ঠান্ডা হয়ে আসবে, ততবারই উহা গরম করে ছেক দেয়া হবে, এমন 
এক দিনে যা হবে পঞ্চাশ হাজার বছরের সমান। এভাবেই এ আযাব চলবে যতক্ষণ 
না বান্দাদের বিচার শেষ হয়। (বর্ণনায় সহীহ মুসলিম) 
তৃতীয়ঃ ব্যবসার মালের যাকাত। 
উহা হচ্ছে এ সমস্ত মাল যা ব্যবসা বানিজ্যের জন্য নির্দিষ্ট করা হয়েছে। যেমন, 


48 


জায়গা জমিন, পশু, খাদ্য, পানিয়, গাড়ী ও এই জাতীয় অন্যান্য সম্পদ। ব্যবসায়ী 
যখন তার বছর শেষ হবে তখন সমস্ত মালের দাম হিসাব করবে। তারপর যে দাম 
আসে তার চল্লিশ ভাগের এক অংশ বের করবে, খরিদা দামে হোক বা তার চেয়ে 
কমবেশী যাই হোক এ জিনিসের মূল্য নির্ধারণ করবে। এঁ সমস্ত মুদি, গাড়ী, টায়ার 
টিউব ইত্যাদি সব হিসাব করবে। প্রত্যেক দোকানদারের উপর ওয়াজিব হচ্ছে 
তাদের, দোকানে ছোট বড় জিনিস যা আছে তার তালিকা উত্তমরূপে প্রস্তুত করা। 
তারপর এঁ হিসাব মত যাকাত আদায় করা। তবে হাঁ, যদি এই কাজ তার উপর খুবই 
কষ্ট দায়ক হয় তবে একটা পরিমাপ করে তার উপর যাকাত দিতে হবে। 

চতুৰ্থঃ গবাদি পশু 

উহাদের মধ্যে শামিল হল গরু, ছাগল, উট ইত্যাদি গৃহপালিত পশু। তবে এতে শর্ত 
হল, এগুলো মাঠে চরা পশু হতে হবে এবং এগুলোর দুধ কিংবা আর্থিক লাভের জন্য 
পালন করা হবে। আর তাদের নেসাব পূর্ণ হতে হবে। মাঠে চরার শর্ত হল, সমস্ত 
বছর বা বছরের বেশীর ভাগ সময় চরতে হবে। তা যদি না হয় তবে আর যাকাত 
দিতে হবে না। কিন্তু যদি ব্যবসায়ের জন্যে প্রতিপালন করা হয়, তবে যাকাত দিতে 
হবে। যদি তাদের পালন করা হয় ব্যবসার জন্য তবে তা মাঠেই চরানো হোক কিংবা 
ঘরেই ঘাস খাক, তার যাকাত হবে ব্যবসার জিনিসের মতই। ব্যবসার এই নেসাব 
হয় হুবুহু এ মালেই হবে অথবা অন্য জিনিসের সাথে মিলিয়ে হতে হবে। 


যাকাতের নেসাবের পরিমাণ 

১। ফসল ও ফলঃ এর নেসাব হল পাঁচ আওসাক বা ৬১২ কেজি (কিলোগ্রাম)। যদি 
সেচ ছাড়াই উৎপাদিত হয় তখন দশ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে। আর সেচ 
দ্বারা উৎপন্ন হলে ২০ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে। 

২। নগদ টাকা বা সোনা, রূপা ইত্যাদির যাকাতঃ- 

(ক) সোনাঃ- ২০ দিনার বা ৮৫ গ্রাম পরিমাণ ওজন হলে তাতে ৪০ ভাগের এক 
ভাগ অর্থাত শতকরা ২.৫০ (আড়াই) ভাগ হারে যাকাত দিতে হবে। (খ) রপাঃ- উহা 
যখন ৫৯৫ গ্রাম হবে তখন শতকরা ২.৫০ (আড়াই) ভাগ যাকাত দিতে হবে। 

(গ) নগদ টাকাঃ- উহা সোনা বা রূপা যে কোন একটার নেসাবের সমান নগদ টাকা 
থাকলেই যাকাত দিতে হবে শতকরা আড়াই ভাগ। 


৩। ব্যবসার মালঃ- সোনা রূপার হিসাবে দাম হিসাব করে শতকরা আড়াই টাকা 
দিতে হবে। 


49 


8। গবাদী পশুঃ- 

(ক) উটঃ- উহার সর্ব নিন্ম পরিমাণ হল ৫ টা উহাতে যাকাত দিতে হবে ১টা ছাগল। 

(খ) গরুঃ- উহার সর্ব পরিমাণ হল ৩০ টা। উহাতে যাকাত দিতে হবে ১ বছরের 

একটি বাছুর। 

(গ) ছাগলঃ- উহার সর্ব পরিমাণ হল ৪০ টা উহাতে দিতে হবে ১ টা ছাগল। 
এসমস্ত পশুর নেসাব ও যাকাত সম্বন্ধে বিস্তারিত জানতে হলে ফিকাহ এর কিতাব 

দেখতে হবে। 

পশুর উপর তখন যাকাত ওয়াজিব হবে যখন এগুলো পুরো বছর মাঠে চরে খাবে। 


যাকাত ওয়াজিব হওয়ার শর্তসমূহ 

১। ইসলামঃ- যাকাত কাফির বা মুরতাদের উপর ওয়াজিব নয়। 

২। যে মালের যাকাত দিতে হবে তাতে তার পূর্ণ মালিকানা থাকতে হবে। তা তার 
হাতের মধ্যে থাকতে হবে আর তা খরচ করার পূর্ণ অধিকার থাকতে হবে অথবা 
কেউ নিলেও তা ফেরত পাবার পূর্ণ অধিকার থাকবে। 

৩। নেসাব পূর্ণ হতে হবেঃ- শরীয়তে বিভিন্ন মালের জন্য যে নেসাব দেয়া হয়েছে তা 
পূর্ণ হতে হবে। 

৪। বছর পূর্ণ হতে হবেঃ- যেদিন থেকে সে নেসাবের মালিক হল সেদিন হতে এক 
বছর পূর্ণ হতে হবে। তবে গবাদি পশুর বংশ বৃদ্ধি পেলে এবং ব্যবসার লাভ হলে 
তা মূলের সাথে সংযুক্ত হবে। 

৫। স্বাধীনতাঃ- কোন দাসের উপর যাকাত ওয়াজিব নয়। কারণ সে কোন সম্পদের 
অধিকারী নয়, বরং সে তার মালিকের সম্পদ দেখাশুনা করে। 

৬। এঁ গবাদি পশুর উপর যাকাত ওয়াজিব হবে না যা মালিক নিজ সম্পদ দ্বারা 
প্রতিপালন করেন। যেমন, পশুকে যদি তার খাদ্য কিনে খাওয়াতে হয় তাহলে এ 
পশুর উপর যাকাত হবে না। 


যাকাত কোথায় ও কাকে দিতে হবে 
যাকাত কোথায় ব্যয় করতে হবে এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেনঃ- 


S835 A A CE Gd SCA Tl EIS Y 


EE AES 


AEE ্্ LEE i ডা AL 
LS A EE I Il G6 JS 35 2 


50 


সদক্বা পাবার যোগ্য শুধুমাত্র ফকীর, মিসকীন, যাকাত সংগ্রহকারী, যাদের অন্তর 
(ইসলামে) ঝুকে পড়ার সম্ভাবনা আছে, আর ক্রীতদাস মুক্তিতে, খণগ্রস্তরা, আর 
যারা আল্লাহ তাআলার রাস্তায় আছে, আর রাস্তার পথিক (মুসাফীর)। ইহা আল্লাহর 
তরফ হতে ফরয। আল্লাহ তাআলা সমস্ত কিছু জ্ঞাত আছেন, আর তিনি হিকমত 
ওলা। (সূরা তাওবা ৬০) 
(সদক্বাহ বলতে এ আয়াতে ফরয যাকাতকে বুঝাচ্ছে) আল্লাহ তাআলা এ আয়াতে ৮ 
ধরণের লোকের কথা উল্লেখ করেছেন যাদের প্রত্যেকেই যাকাত পাওয়ার অধিকার 
রাখে। 
১। ফকিরঃ- এঁ ব্যক্তি, তার যা প্রয়োজন, তার অর্ধেকরও তিনি মালিক নন। অথবা 
তার থেকেও কম। তিনি মিসকীনের চেয়েও বেশী অভাবী। 
২। মিসকীনঃ- এমন অভাবী ব্যক্তি যার অবস্থা ফকিরের চেয়ে ভাল। যেমন তার 
প্রয়োজন ১০ টাকার, তার নিকট আছে ৭ টাকা। ফকির তাকে বলা হয়, যে 
মিসকীনের থেকেও বেশী অভাবী। এর দলিল হচ্ছে আল্লাহ তাআলার বাণী- 

v৭ ৯ {০ PIG SAS STI IO KAN | Ye 
আর এঁ নৌকা যা ছিল কয়েকজন মিসকিনের, যারা সমুদ্রে কাজ করত। (সূরা 
কাহাফ ৭৯) 
আল্লাহ তাআলা এ আয়াতে তাদেরকে মিসকিন বলেছেন যদিও তারা একটা নৌকার 
মলিক ছিল। ফকির ও মিসকিনদের এই পরিমাণ সম্পদ দিতে হবে যাতে তাদের 
পুরা বছর চলে যায়। কারণ, যাকাত প্রত্যেক বছরই ওয়াজিব হয়, তাই সে পূর্ণ এক 
বছরের মাল নেবে। 
কতটা সাহায্য প্রয়োজনঃ- উহাতে শামিল হল খানা, পোশাক, বাসস্থান এবং অন্যান্য 
জিনিস যা ছাড়া বাঁচা সম্ভবপর নয়, তবে কোন অতিরিক্ত খরচ করা চলবে না। আর 
যার নিকট হতে সে যাকাত পাবে তার উপর সে বোঝা স্বরূপ হতে পারবে না। এ 
জন্য এই পরিমাণ এক এক যামানায়, এক এক এলাকায় ও ব্যক্তি হতে ব্যক্তিতে 
পার্থক্য হয়। যা এখানে এক ব্যক্তির চলে অন্যত্র হয়ত অন্য ব্যক্তির তাতে চলবে 
না। যা হয়ত অনেকের ১০ দিনের জন্য যথেষ্ট, তা হয়ত অন্য কারো এক দিনের 
খরচ। যাতে এই ব্যক্তির চলে তাতে অন্যের চলবে না। কারণ তার পারিবারিক খরচ 
বেশী। 


51 


আলেমগণ ফতোয়া দেন যে, পূর্ণ প্রয়োজনীয়তার মধ্যে শামিল আছে, রুগীর 
চিকিৎসা, অবিবাহিতের বিবাহ, কিতাব পত্র খরিদ ইত্যাদি। 

ফকির ও মিসকিনদের মধ্যে যারা যাকাত নিবে তাদের অবশ্যই মুসলিম হতে হবে। 
বনু হাশেম এবং তাদের সাথে সংযুক্ত লোকেরা যাকাত নিতে পারবে না। আর 
যাদের উপর খরচ করা তার জন্য লাযেম তাদের যাকাত দেয়া যাবে না। যেমন 
পিতা-মাতা, সন্তান, স্বামী-স্ত্রী। আর যার পক্ষে উপার্জন করার মত শক্তি আছে, তার 
জন্য যাকাত নেয়া জায়েয নয়। কারণ রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম 
বলেনঃ ধনী বা কর্মক্ষম যারা তাদের এতে কোন অংশ নেই। (বর্ণনায় আহমদ, আবু 
দাউদ, নাসায়ী) 

যাকাত আদায়কারীঃ- তারা হচ্ছেন এঁ ব্যক্তিবৃন্দ যাদেরকে দেশের রাষ্ট্রপ্রধান বা 
তার নায়েব নিদিষ্ট করে দিয়েছেন যাকাতের মাল সম্পদ সংগ্রহ করা, হেফাজত করা 
এবং তা বন্টন করার জন্য। তাদের মধ্যে আছে যাকাতের সম্পদ সংগ্রহকারী, 
পরিবহনকারী, এবং যারা উহা বিলি-বন্টন করে তারাও। 

তাদেরকে তাদের কাজ অনুযায়ী বেতন দেয়া হয়, সে ধনী হলেও। যদি সে মুসলিম, 
প্রাপ্ত বয়স্ক, বুদ্ধিমান, বিশ্বাসী এবং কর্মপটটু হয়। যদি তিনি বনু হাশেম গোত্রের হন 
তবে তাকে যাকাত দেয়া যাবে না। কারণ রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম 
বলেছেনঃ “নিশ্চয়ই যাকাত ও সদক্বাহ মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর 
বংশধরদের জন্য নয়। (বর্ণনায়: মুসলিম) 

8। যাদের অন্তর ইসলামের দিকে ঝুকছেঃ তারা হচ্ছেন এ সমস্ত নেতৃস্থানীয় 
লোকেরা যাদেরকে বংশের লোকেরা মান্য করে এবং আশা করা যায় যে, তারা 
ইসলাম ধর্ম গ্রহণ করবে। অথবা তার ঈমানী শক্তি এবং ইসলাম গ্রহণ উদাহরণ 
হবে অন্যদের সম্মুখে, অথবা মুসলিদের রক্ষা বা তার ক্ষতি হতে বাঁচানোর চেষ্টা 
করবে। তাদের সাহায্য করা এখনও চলছে, এটা মনসুখ (বাতিল) হয়নি। তাদেরকে 
যাকাত হতে এই পরিমাণ মাল দেয়া হবে যাতে তারা ইসলামের প্রতি ঝুকে পড়ে, 
তাকে সাহায্য করে এবং কেউ বিরুদ্ধাচরণ করলে তার বিরোধিতা করে। এই অং! 
কাফেরকে ও দেয়া চলে। কারণ রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সাফওয়ান 
বিন উমাইয়াকে হুনাইন যুদ্ধের গনিমত দিয়েছিলেন। আর এটা মুসলিমকেও দেয়া 
চলে। কারণ রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম আবু সুফইয়ান ইবনে হারবকে 
দিয়েছিলেন। এমনি ভাবে আকরা বিন হাবেসকেও দিয়েছিলেন। তারপর উয়াইনাহ্‌ 
ইবনে হিসানকেও দিয়েছিলেন। তাঁদের প্রত্যেককে তিনি একশত করে উট 


52 


দিয়েছিলেন। (বর্ণনায় মুসলিম) 

৫। ক্রীতদাস মুক্তিতেঃ- এর মধ্যে শামিল আছে দাসদের মুক্ত করা। যারা মুক্তির 
ব্যাপারে চুক্তিনামা লিখেছে তাদের ও সাহায্য করা। তারপর যারা শত্রুর হাতে বন্দী 
হয়েছে, তাদের মুক্ত করা। কারণ, এ ব্যক্তি এ খণগ্রস্তদের দলে শামিল হবে যাকে 
খণের বোঝা হতে মুক্ত করা হয়। তাকে আরো বেশী সাহায্য করা উচিত, এজন্য 
যে, হয়ত শত্রুরা তাকে হত্যা করবে অথবা অত্যাচারের কারণে সে ইসলাম ত্যাগ 
করবে। 

৬। খাণগ্ৰস্তঃ- তারা হচ্ছেন এ ব্যক্তিরা যারা দেনা করেছেন এবং শোধ করার ওয়াদা 
করেছেন। দেনা দুই রকমের হতে পারেঃ- 

(১)কোন ব্যক্তি তার জায়েয প্রয়োজনের জন্য ঝণ গ্রহণ করেছেন। যেমন তার খরচ 
চালানোর অথবা পোষাক ক্রয় বা বিয়ে বা চিকিৎসার জন্য, অথবা বাড়ী নির্মাণ বা 
আসবাবপত্র ক্রয়ের জন্য ঝণ করেছে। অথবা অন্য কোন জিনিস ভূলক্রমে অথবা 
বেখেয়ালে নষ্ট করেছে। তখন তাকে এঁ পরিমাণ টাকা দেয়া হবে। যাতে সে খণমুক্ত 
হতে পারে। হয়ত সে আল্লাহ তাআলার কোন হুকুম পালনের জন্য মুবাহ কোন কাজ 
করার জন্য খণ করেছে। 

এই দলে শামিল হতে হলে তাকে মুসলিম হতে হবে, এমন ধনী হওয়া চলবে না 
যাতে সে তার খণ নিজেই শোধ করতে পারে। তার খাণ গ্রহণ কোন পাপ কাজের 
জন্য হয়নি। 

(২) অপরের উপকার করতে খাণগ্রস্ত হওয়াঃ যেমন দুই ব্যক্তির মধ্যে 
আপোষ করতে। আর এই ক্ষেত্রে যাকাতের টাকা নেয়া যাবে। কারণ 
কুবাইসাহ বিন হিলালী (রাঃ) বলেনঃ আমি কোন ব্যক্তির ঝণের বোঝা 

গ্রহণ করেছিলাম। তারপর রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়৷ সাল্লামের নিকট 

এসে তাকে সে সম্বন্ধে প্রশ্ন করলাম। তিনি বললেনঃ তুমি এখানেই থেকে 

যাও যতক্ষণ না আমাদের নিকট যাকাত সাদাকবার টাকা আসে। তখন 
তোমার খণ শোধের জন্য মাল দিতে বলব। 

তারপর বললেনঃ হে কুবাইসাহ! অন্যের কাছে ভিক্ষা করা তিন ধরণের 

লোক ছাড়া অন্যের জন্য জায়েয নয়। যখন কোন ব্যক্তি অন্যকে উপকার 

করার উদ্দেশ্যে ঝণ গ্রহণ করে তখন তার জন্য অন্যের নিকট চাওয়া বৈধ। 

যখন উহা শোধ হয়ে যাবে, তখন আর চাইবে না। 

(দ্বিতীয়) এঁ ব্যক্তি যার এত বেশী প্রয়োজন পড়েছিল যে, টাকা ধার ছাড়া 

চলে না, তখন তার জন্য ভিক্ষা করা হালাল যাতে করে সে কোনক্রমে 


53 


বাঁচতে পারে। 

(তৃতীয়) এঁ ব্যক্তি যাকে অভাব পাকড়াও করেছে। তারপর অবস্থা এমন 
দাড়িয়েছে যে, তার কাওমের কমপক্ষে তিন জন লোক বলেছে সত্যিই এঁ 
ব্যক্তি অন্নকষ্টে পড়েছে। তখন বাঁচার তাগিদে তার জন্য সাওয়াল করা 
জায়েয হবে। এর বাইরে যে সমস্ত ভিক্ষা করা হবে, কুবাইসা! তা হারাম। 
এ ধরণের সাওয়ালকারী হারাম দ্বারা পেট পূর্ণ করে। (বর্ণনায় মুসলিম ও 
আহমদ) 

যাকাতের মাল দিয়ে মৃত ব্যক্তির খণও শোধ করা যায়। কারণ এক্ষেত্রে 
মালিকত্ব শর্ত নয়। এ ক্ষেত্রে তার পক্ষ থেকে আদায় করতে হবে। কারণ, 
আল্লাহ তাআলা তাদের পক্ষে যাকাত নির্দিষ্ট করেছেন, তাদের জন্য নয়। 
৭। আল্লাহর রাস্তায়ঃ- এ সমস্ত লোক যারা দ্বীনের কাজ করে, সরকারী 
তহবিল হতে কোন বেতন পায় না। এই দলে গরীব ও ধনী উভয়েই শরিক 
হবে। এতে আরো আছে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তারাও। এতে 
অন্যান্য উত্তম কাজ শামিল হবে না। কারণ, আয়াতে এই দলকে আলাদা 
করার উদ্দেশ্য হচ্ছে তাতে পূর্বের দলগুলো অন্তর্ভুক্ত হবে না। 

আল্লাহর রাস্তায় সমস্ত ধরণের জিহাদ শামিল হবে। যেমন চিন্তাভাবনার 
ইত্যাদি। আর যারা নানা ধরণের সন্দেহের দোলায় দুলছে তাদের সন্দেহ 
দূর করার জন্য যারা চেষ্টা-প্রচেষ্টা চালায় তারাও। যে সমস্ত ধ্বংসকারী দল 
করে বলে গণ্য। যেমন প্রয়োজনীয় ইসলামী গ্রন্থ ছাপিয়ে বিলি করা, ভাল 
বিশ্বাসী ও মুখলিস লোকদের নিযুক্ত করা যার খৃষ্টান ও নাস্তিকদের 
কার্যকলাপের বিরুদ্ধাচরণ করবে। 

কারণ রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমরা 
মুশরিকদের বিরুদ্ধে জিহাদ কর জান, মাল এবং কথার দ্বারা। 
(বর্ণনায় আবু দাউদ) 

৮। রাস্তার পথিকঃ- এ মুসাফির, যে তার দেশ হতে অন্য দেশে গেছে, কিন্তু 
টাকার অভাবে নিজ গৃহে ফেরত যেতে পারছে না। তাকে এঁ পরিমাণ 
যাকাত দেয়া যাবে যা দ্বারা সে নিজ দেশে প্রত্যাবর্তন করতে পারে। তবে 
শর্ত হচ্ছে, তার এই সফর কোন পাপের জন্য হতে পারবে না। 

বরং কোন ওয়াজিব, মুস্তাহাব বা মুবাহ কাজের জন্য হতে হবে। আরও শর্ত 


54 


হল, যদি সে কোথাও থেকে কর্জ পায় তবে সে যাকাত নিতে পারবে না। এঁ 
ধরণের মুসাফির যারা বহুদিন অন্য দেশে থাকে, তার কোন প্রয়োজনে, 
তাকেও যাকাতের মাল দেয়া যাবে। 
পরিশিষ্টঃ 
যাকাত দেয়ার ক্ষেত্রে উপরক্ত সমস্ত ধরণের লোকদেরই দিতে হবে তা শর্ত 
নয়। বরঞ্চ মুস্তাহাব হচ্ছে প্রয়োজনীয়তা এবং উপকারিতা দেখে আদায় 
করা। এটা লক্ষ্য করবেন দেশের সরকার প্রধান, তার প্রতিনিধি বা যিনি 
যাকাত দিবেন তিনি। 

কারা যাকাত পাবার যোগ্য নয় ? 
১। ধনী ও যারা কর্মক্ষম। 
২। যাকাত দানকারীর বাপ, দাদা সন্তান-সন্ততী এবং স্তরী। 
৩। অমুসলিম 
8। রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের বংশধর 
যদি বাপ, মা এবং সন্তান-সন্ততী দরিদ্র হন এবং তারা আলাদা বসবাস 
করেন তবে তাদের যাকাত দেয়া যাবে। আর তিনি যদি তাদের ভরণ 
পোষণে অসমর্থ হন তখন তাদের খরচ চালান তার উপর ওয়াজিব নয়। 
সমস্ত ধরণের আত্বীয়-স্বজনদের যাকাত দেয়া যাবে তবে শর্ত হল তার 
মূল। (বাপ, দাদা) ও শাখা প্রশাখা (সন্তান-সন্ততী) হতে পারবে না। 
আর বনী হাশেমদের তখন দেয়া যাবে যখন তারা গনীমতের মাল পাবে 
না। তখন তাদের হাজত ও জরুরত দেখে দেয়া হবে। 
১। আল্লাহ্‌ ও তার রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লামের হুকুম 
প্রতিপালন করা। আর আল্লাহ্‌ ও তার রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া 
সাল্লাম যা ভালবাসেন তাকে মালের প্রতি যে নফসের ভালবাসা আছে তার 
উপর প্রধান্য দেয়া। 
২। এই আমলের বিনিময় বহুগুণ বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেনঃ 

SEAN TES SALE LL Bc 2477 


SHC LL EMMIS LE HL SASS GH IE 
YY") 5 (Os % EHC HE HSL “ 


55 


যারা আল্লাহর রাস্তায় ধন-সম্পদ খরচ করে তাদের উদাহরণ হচ্ছে এ শষ্য 
দানার মতো যার থেকে সাত টা শীষ বের হয় আর প্রতিটি শীষে শতাধিক 
দানা হয় আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে আরও বাড়িয়ে দেন। (সূরা আল- 
বাক্বারাহ ২৬১) 
৩।৷ সাদাক্বাহ তার ঈমানের প্রমাণ স্বরূপ এবং তার ঈমানের নিদর্শন। 
হাদিস শরীফে আছেঃ 

(ly ) dbp Sud 
“সাদাকবাহ বোরহান (দলীল) স্বরূপ (বর্ণনায় মুসলিম) 
8৪। ইহা মানুষকে পাপের ও চরিত্রের খারাবী হতে পবিত্র করে। মহান 
আল্লাহ তাআলা বলেনঃ 


\al 4 বৰ্তে S554 BSAA LY 


আপনি তাদের মাল সম্পদ হতে সাদাক্বাহ গ্রহণ করুন যাতে তারা পাক 
পবিত্র হয়। (সূরা তাওবা ১০৩) 

৫। সম্পদের বৃদ্ধি, বরকত হওয়া, হেফাজত ও খারাবী থেকে বেঁচে থাকা 
সমস্তই ঘটে যাকাত আদায়ের কারণে। রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া 
সাল্লাম বলেছেনঃ “সাদাক্বীহ্‌ দেয়ার কারণে সম্পদ কমেনা”। (বর্ণনায় 


PSHE RS ACNE = এৰণ 
দৰে Gg. Dsl LE 2 i Ale 32 055 ox iil 
খণ 


তোমরা যা দান করনা কেন তা ফেরত পাবে, কারণ আল্লাহ তাআলা 
সর্বোত্তম রিযিকদাতা। (সুরা সাবা ৩৯) 

৬ু। কিয়ামতের দিন সাদক্বাহকারী তার ছায়াতলে থাকবে। এ হাদিসে 
উল্লেখ হয়েছেঃ সাত ধরণের লোক আল্লাহর আরশের নীচে ছায়া পাবে, 
যেদিন এঁ ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না, তাতে আছেঃ এ ব্যক্তি 
যিনি দান খয়রাত করেন এত গোপনে যে ডান হন্ত যা দান করে বাম হস্ত 
ও তা জানে না। (বর্ণনায় বুখারী ও মুসলিম) 


56 


৭। উহার কারণে আল্লাহর রহমত পাওয়া যায়। আল্লাহ্‌ তাআলা বলেনঃ 


Z 22 
Zz z Z 43 041422 k ES 72 Se Mai 


BEB L325 $55 GU CS a3 SO 


\০৭ EEN 
আমার রহমত সমস্ত জিনিসের উর্দ্ধে, আর আমি উহা লিখব এঁ সমস্ত 
লোকদের জন্য যারা আল্লাহকে ভয় করে এবং যাকাত আদায় করে। (সূরা 
আল-আ‘রাফ ১৫৬) 


যারা যাকাত দেয় না তাদের সম্বন্ধে সতর্কবাণী 
১। আল্লাহ তাআলা বলেনঃ 
TASK IEG LEH 2 EE BBN 25 Ck ¥ 
EI DSS LG HJ 8 S25 Je al 
EE BO SIGS CE 
C0 HAs HGS Fl Ce GG Se 3 


Yo - VE Al EO) 3S SE EE 

যারা সোনা, রূপাকে জমা করে রাখে এবং তা আল্লাহর রাস্তায় ব্যয় করে 

না তাদের কঠিন আযাবের সংবাদ দাও। কিয়ামতের দিন এঁ সমস্ত ধাতুকে 

গরম করে উহা দ্বারা তাদের কপালে, শরীরে পার্শ্বে ও পিঠে ছেক দেয়া 

হবে। (আর বলা হবে) ইহা হচ্ছে এ সম্পদ জমানোর শাস্তি যা তোমরা 
সঞ্চয় করে রেখেছিলে নিজেদের জন্যে। আর এঁ জিনিস সঞ্চয় রাখার শাস্তি 

গ্রহণ কর। 

(সূরা তাওবা ৩৪-৩৫) 

২। আবু হুরাইরাহ্‌ (রাঃ) হতে বর্ণিত রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া 
সাল্লাম বলেনঃ 


I 42 00 3 le YL SE, SRY FS le be 
£2 8:৮০ 8 Hl LEE Gr 29 1 ee GS le 


57 


IOLILLL EEL dae S25 De A Oe lis UN 
LBS. 55 tb bo NUS S32) hl ey ly 
>. bY de 53) bls ale se LS . ale HLS. eS 
S20 Le Bl UE ls IN e2 SB -SlS oF BI E—4 

JOLLY SEL ld hare 


সম্পদের অধিকারী কোন ব্যক্তি যদি যাকাত না দেয় তবে কিয়ামতের দিন 
এঁ সমস্ত জিনিসকে জাহান্নামের আগুনে গরম করে পাত বানান হবে। 
তারপর উহা দ্বারা তার পার্শ্বদেশ, কপাল ও অন্যান্য অঙ্গে ছেক দেয়া চলতে 
থাকবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা বিচার শেষ করেন। আর এঁ দিন 
হবে পঞ্চাশ হাজার বছরের সমান৷ তারপর তার নিদিষ্ট স্থান হবে হয় 
জান্নাত না হয় জাহান্নাম। 

৩। বুখারী শরীফে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম 
বলেনঃ যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদের অধিকারী করেছেন, তিনি 
যদি যাকাত আদায় না করেন তবে এঁ সম্পদকে এক শক্তিশালী টাক মাথা, 
দুইশিং ওয়ালা সাপ রূপে উঠান হবে, যা তাকে কিয়ামতের দিন আঘাত 
করতে থাকবে। তারপর তাকে দত দিয়ে কামড়াবে ও বলবেঃ আমি 
তোমার মাল, আমি তোমার গুপ্ত সম্পদ। তারপর রাসূল সাল্লাল্লাহ আলাইহি 
ওয়া সাল্লাম তিলাওয়াত করেনঃ 


#4 পূ or 2 E AOSTA জলত ৰব ০০০ 
ERY ACER AS os Hak Co HA Ez 


£2 [SG 


1: Oe TE LI EC Fc 


তুমি কক্ষণই ধারণা করনা যে, যাদের আল্লাহ্‌ সম্পদ দান করেছেন 

তারা যদি তাতে কৃপণতা করে তবে তা তাদের জন্য উত্তম। বরং 

উহা তাদের জন্য নিক্ষ্ট। উহা তার ঘাড়ে ঝুলান হবে কিয়ামাতের 

দিন, সে যে বখিলী করেছে তার শাস্তি স্বরূপ। (সূরা আলে ইমরান 

১৮০) 

8। রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম আরও বলেনঃ যাদেরকে উট, 


58 


গরু বা ছাগলের অধিকারী করা হয়েছিল, কিন্তু তারা তাদের যাকাত আদায় 
করেনি, তখন এঁ পশুদের কিয়ামতের দিন উপস্থিত করা হবে আরও বড় ও 
মোটা করে। তখন তারা তাদের মালিককে শিং দ্বারা ও পা দ্বারা আঘাত 
করতে থাকবে। যখন একটি ক্লান্ত হয়ে যাবে তখন অন্যটি শুরু করবে। 
আর এটা চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না বিচার শেষ হয়। 
(বর্ণনায় মুসলিম) 

যাকাত সম্পর্ক কিছু প্রয়োজনীয় কথা 

প্রথমঃ উপরে উল্লিখিত আট দলের যে কোন এক দলকে যাকাত দিলেও 
উহা সহীহ হবে। যদিও তাদের প্রতিটি দলই পাওয়ার যোগ্য তবু তাদের 
প্রত্যেক দলকে যাকাত দেয়াটা ওয়াজিব নয়। 

দ্বিতীয়ঃ- যে খাণভারে জর্জরিত তাকে এমন পরিমাণে যাকাত দেয়া চলে 
যাতে সে পূর্ণভাবে বা আংশিক ভাবে খণমুক্ত হতে পারে। 

তৃতীয়ঃ- যাকাত কোন কাফেরকে দেয়া যাবে না। সে মুলেই কাফের হোক 
বা মুরতাদ (ধর্মত্যাগী) হোক। তেমনিভাবে সালাত ত্যাগকারীকে যাকাত 
দেয়া যাবে না। কারণ তার ব্যাপারে সঠিক ফতোয়া হল সে কাফের। তবে 
সে যদি সালাত আদায় করতে রাজী হয় তবে তকে যাকাত দেয়া যেতে 
পারে। 

চতুৰ্থঃ- কোন ধনী ব্যক্তিকে যাকাত দেয়া জায়েয নয়। রাসূল সাল্লাল্লাহ 
আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ (উহাতে (যাকাতে) কোন ধনী বা কর্মক্ষম 
ব্যক্তির অংশ নেই) (বর্ণনায় আবু দাউদ) 

পঞ্চমঃ- এ সমস্ত ব্যক্তিদের যাকাত দেয়া জায়েয হবে না যাদের ভরণ 
পোষণের ওয়াজিব দায়িত্ব তার উপর আছে। যেমন পিতা-মাতা, সন্তান ও 
ন্ত্রী। 

ষষ্ঠঃ - যদি স্বামী দরিদ্র হন তবে ধনী স্ত্রী তাকে যাকাত দিতে পারে। কারণ 
সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ (রাঃ) এর স্ত্রী তাঁকে যাকাতের মাল প্রদান 
করেছিলেন। আর রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তা অনুমোদন 
করেছিলেন। 

সপ্তমঃ- এক দেশের যাকাত অন্য দেশে দেয়া উচিত নয়। অবশ্য যদি সেই 
রকম প্রয়োজনীয়তা দেখা দেয় তবে দেয়া যেতে পারে। 

যেমনঃ দুর্ভিক্ষ অথবা এঁ দেশে কোন দরিদ্র ব্যক্তি না মিললে অথবা 
মুজাহিদদের সাহয্যের করার প্রয়োজন হলে। অথবা দেশের শাসক কোন 


59 


সেই দেশেই যাকাত আদায় করা তার উপর ওয়াজিব। তিনি উহা তার 
নিজের দেশে প্রেরণ করতে পারবেন যদি উপরোক্ত জরুরী কারণসমূহের 
কোনটা দেখা দেয়। 

নমবঃ- কোন ফকিরকে এঁ পরিমাণ যাকাত দেয়া জায়েয যাতে তার পুরো 
বছর বা কয়েক মাসের চাহিদা মিটে। 

দশমঃ- সোনা ও রূপার উপর যাকাত ওয়াজিব হবে সর্বাবস্থাতেই যদিও 
উহা টাকা হিসাবে বা অলংকার হিসাবে ব্যবহৃত হউক বা অন্যকে ধার 
দেয়া হউক অথবা অন্য কোন অবস্থাতেই উহা থাকুক না কেন। কারণ, 
সাধারণভাবে যে সমস্ত দলিল প্রমাণ পাওয়া যায় তাতে উহাই প্রমাণিত 
হয়। তাবে কোন কোন আলেম বলেছেন, যে গহনা পরিধান করা বা ধার 
দেয়ার জন্য প্রস্তুত করা হয় তাতে যাকাত নাই। তবে প্রথম দলের কথাই 
অধিক গ্রহণযোগ্য আর তার উপর আমল করাই সঠিক হবে। 

একাদশঃ- এঁ সমস্ত জিনিস যা কেহ কোন নিজ প্রয়োজনের জন্য জড়ো 
করে তাতে যাকাত নেই৷ যেমন খাদ্য, পানীয়, বিছানা, বাড়ী, গবাদি পশু, 
পোশাক পরিচ্ছদ, গাড়ী ইত্যাদি। কারণ রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া 
সাল্লাম বলেনঃ মুসলিমের উপর তার দাস ও ঘোড়ার যাকাত দেয়া 
ওয়াজিব নয়। (বর্ণনায় বুখারী ও মুসলিম) আর এর ব্যতিক্রম হল শুধুমাত্র 
পরিধান করার সোনার ও রূপার গহনা পত্র। 
দ্বাদশঃ- যে সমস্ত বাড়ী-ঘর, গাড়ী, ঘোড়া ইত্যাদি ভাড়ায় খাটান হয় 
তাদের যাকাত হবে তাদের ভাড়ার মধ্যে যদি উহা নগদ টাকায় মিলে এবং 
তাতে এক বছর পূর্ণ হয়, যদি উহার পরিমাণ নিজে নিজে নেসাব পরিমাণ 
হয় অথবা এঁ টাকা অন্য টাকর সাথে মিশে নেসাব পরিমাণ হয়। 

(বিঃ দ্রঃ যাকাতের এই অংশ কিছুটা পরিবর্তন করে শেখ আবদুল্লাহ বিন 
সালেহ এর কিতাব হতে গ্রহণ করেছি ) - লিখক 


সিয়াম ও তার উপকারিতা 


আল্লাহ তাআলা বলেনঃ 


60 


2 LE EH Sk SN HCE 3 


AY BA 4 Co SAS ST ELS 
হে ঈমানদারগণ! সিয়ামকে তোমাদের উপর তেমনিভাবে ফরজ করা 
হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকী (আল্লাহভীরু) হতে পার। (সূরা আল- 
বাক্বারাহ ১৮৩) 
রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 

Cul 25, ) 5= rll 
সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ অর্থাৎ জাহান্নাম হতে রক্ষাকারী। (বর্ণনায় বুখারী ও 
মুসলিম) 
১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আরও বলেনঃ 
: Sl ASD ডি L a At Ll, Ll us) rie 0 


NAN : sett 
যে ব্যক্তি ঈমানের সাথে ও পূণ্যের আশায় সিয়াম পালন করে তার পূর্বের 
গুনাহ ক্ষমা করে দেয়া হয়। (বর্ণনায় বুখারী ও মুসলিম) 
২। তিনি আরও বলেনঃ 


AI SS UF Js or bn axl 5 I) flo 


NAL: 
যে ব্যক্তি রমযানের সিয়াম পালন করে অতঃপর শাওয়ালে ও ছয়টি রোযা 
রাখে সে যেন পুরা বছর রোযা রাখল। (বর্ণনায় মুসলিম) 
৩।৷ তিনি আরও বলেনঃ 
Wri . 83 or FE Le dl i bsp bial ol) FG 
যে ব্যক্তি রমযানে তারাবিহর সালাত আদায় করে ঈমানের সহিত পূন্যের 
আশায়, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। (বর্ণনায় বুখারী ও মুসলিম) 
হে আমার মুসলিম ভাই ! জেনে রাখুন, সিয়াম একটি ইবাদত এবং এর 
রয়েছে নানা প্রকারের উপকারিতা। তম্মধ্যে- 
(১) সাওম হজমের যন্ত্র ও পাকস্থলীকে সর্বদা কার্যে লিপ্ত হওয়া হতে 


61 


বিরতি দান করে এবং শরীরের যে বর্জ্য পদার্থ আছে তাকে নিঃসরণ করে। 
শরীরে শক্তি যোগায় আর উহা নানা ধরণের রোগের ও নিরাময় দান করে। 
আর ধূমপায়ীকে ধূমপান হতে দিবসের সময়টা বিরত রাখে। এইভাবে 
আন্তে আস্তে তাকে উহা ত্যাগ করতে সাহায্য করে। 
(২) উহা নফস বা আত্মাকে সুস্থ করে তোলে। ফলে উহা নানা ধরণের 
নিয়ম শৃংখলা ও নিয়মানুবতীতার মধ্যে চলতে অভ্যস্ত হয়ে যায়। যেমন 
আনুগত্য, সবর, ইখলাস। 
(৩) সাথে সাথে আদায়কারী নিজেকে তার অন্যান্য সিয়াম আদায়কারী 
ভাইদের সমকক্ষ মনে করে। কারণ তাদের সাথে একত্রেই সিয়াম শুরু 
করে এবং ইফতার ও করে। ফলে সবাই ইসলামের একত্ববাদের উপর 
এসে যায়। সাথে সাথে সে যে ক্ষুধা তৃষ্ণা অনুভব করে তাতে তার 
অন্যান্য ক্ষুধার্ত ও অভাবী ভাইদের কষ্ট অনুভব করতে পারে। 

রমযানে আপনার উপর জরুরী ওয়াজিবসমূহ 
হে মুসলিম ভাই! জেনে রাখুন, আল্লাহ তাআলা আমাদের উপর 
সিয়ামকে ফরয করেছেন এজন্য যে, উহা আদায়ের মাধ্যমে আমরা তাঁর 
ইবাদত করব। যাতে করে আপনার সিয়াম কবুল ও উপকারী হয় তজ্জন্য 
নিম্মোক্ত আমলসমূহ আদায় করুনঃ- 
১। সালাতকে হেফাজত করুন। বহু সিয়াম পালনকারী আছে যারা 
সালাতকে অবহেলা করে। উহা হচ্ছে দ্বীনের ভিত্তি। উহাকে ত্যাগ করা 
কুফুরি তুল্য। 
২। আপনি উত্তম চরিত্রের অধিকারী হোন এবং কুফরি ও দ্বীনের প্রতি 
গালিগালাজ করা হতে সাবধান হোন। আর সাথে সাথে অন্যদের সাথে 
খারাপ ব্যবহার করা হতে বিরত হোন এই কথা বলে যে, আমি সিয়াম 
পালনকারী। এভাবেই সিয়াম নফসকে সুসামঞ্জস্য করে তুলে। আর 
চরিত্রের খারাপ দিকটা দূরীভূত করে। আর কুফরি কাজ করা হতেও 
বিরত রাখে যা মুসলিমদের দ্বীন হতে বের করে দেয়। 
৩। সিয়াম অবস্থায় কোন আজে বাজে কথা বলবেন না, যদিও উহা 
হাস্যচ্ছলেই বলা হোক না কেন, কারণ উহা আপনার সিয়ামকে নষ্ট করে। 
রাসূল সাল্লাল্লপাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যদি কেহ সিয়াম 
পালনকারী হও তবে সে যেন আজে বাজে কথা বলা হতে বিরত থাকে 
আর যেন কর্কশভাষী না হয়। যদি কেহ তাকে গালি দেয় বা হত্যা করতে 


62 


উদ্যত হয় তবে সে যেন বলে আমি সিয়াম পালনকারী, আমি সিয়াম 
পালনকারী। (বর্ণনায় বুখারী ও মুসলিম) 

8। সিয়ামের দ্বারা ধূমপান ত্যাগে অগ্রণী হোন। কারণ উহা ক্যান্সার, 
হাপানী ইত্যাদি রোগের কারণ। নিজকে আন্তে আস্তে দৃঢ় ইচ্ছার মালিক 
করে তুলুন। যেমনিভাবে উহাকে দিবসে পরিহার করেছেন তেমনিভাবে 
রাত্রিতেও পরিত্যাগ করুন। আর এর ফলশ্রুতিতে আপনার শরীর ও 
সম্পদ উভয়ই রক্ষা পাবে। 

৫। আর যখন ইফতার করবেন তখন অতি ভোজন করবেন না। এটা 
সিয়ামের উপকারিতা নষ্ট করে দেয়। আর আপনার স্বাস্থ্য এতে ক্ষতিগ্রস্ত 
হবে। 

৬। সিনেমা ও টেলিভিশন দেখা হতে বিরত হোন। কারণ উহাতে চরিত্র 
নষ্ট হয় আর সিয়ামের উপকারিতাও নষ্ট করে। 

৭। বেশী বেশী রাত্রি জাগরণ করবেন না। ফলে হয়ত সেহেরী খাওয়া ও 
ফজরের সালাত আদায় করা হতে বাদ পড়ে যাবেন। আর আপনার উপর 
জরুরী হচ্ছে সকাল সকাল সব কাজ শুরু করা। রাসূল সাল্লাল্লাহ 
আলাইহি ওয়া সাল্লাম দু‘আ করেনঃ (হে আল্লাহ্‌ ! আমার উম্মতের 
সকালের সময়ে বরকত দান করুন। (বর্ণনায় আহমদ ও তিরষি) 

৮। বেশী বেশী করে নিজের আত্মীয় স্বজন ও অভাবীদের দান সদক্বাহ 
করুন। আর নিকট আত্মীয়দের বাড়ী বেড়াতে যান এবং শত্রুতা 
পোষণকারীদের মধ্যে সম্প্রতি সৃষ্টি করুন। 

৯। বেশী বেশী করে আল্লহর জিকির করুন, তিলাওয়াত করুন বা শ্রবন 
করুন। আর উহার অর্থ অনুধাবন করতে সচেষ্ট হোন। তার উপর আমল 
করুন। আর মসজিদে যেয়ে উপকারী দরসসমূহ শ্রবণ করুন। 

আর রমজানের শেষ দশদিন মসজিদে এতেকাফ করুন। 

১০। সাথে সাথে সিয়ামের উপর লিখিত কিতাবসমূহ ও অন্যান্য কিতাব 
ও পাঠ করুন। যাতে উহার হুকুম আহকাম শিক্ষা করতে পারেন। তখন 
শিখতে পারবেন, ভুলক্রমে খানা গ্রহণ করলে বা পানীয় পান করলে 
সিয়াম নষ্ট হয় না। আর রাত্রে গোসল ফরজ হলে উহা সিয়ামের কোন 
ক্ষতি করে না। যদিও ওয়াজিব হল পবিত্রতা হাসেল করা ও সালাতের 
জন্য গোসল করা। 

১১। রমজানে সিয়ামের হেফাজত করুন। আর আপনার সন্তানদের 


63 


যখনই সামর্থ্য হবে তখন হতেই সিয়াম আদায়ে অভ্যস্ত করে তুলুন। 
রমজানে বিনা ওষরে সিয়াম ত্যাগ করার ব্যাপারেও তাদের সাবধান 
করুন। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একদিন সিয়াম ভঙ্গ করবে তার জন্য 
ওয়াজিব হল উহার কাজা আদায় করা ও তওবা করা। আর যে ব্যক্তি 
রমজানের দিবসে স্ত্রী সহবাস করবে সে তার কাফফারা আদায় করবে 
ক্ৰম অনুযায়ী। প্রথমে কোন ক্রীতদাস মুক্ত করা, আর যে উহা করতে 
সমর্থ হবে না সে যেন একাধারে দুই মাস সিয়াম আদায় করে। আর যে 
উহাতেও সমর্থ হবে না সে যেন ষাট জন মিসকিনকে খাদ্য দান করে। 
১২। হে মুসলিম ভাই! রমজানে সিয়াম ভঙ্গ করা হতে সাবধান হোন। 
আর কোন ওযর বশতঃ করলেও অন্যদের সামনে প্রকাশ করবেন না। 
কারণ, সিয়াম ভঙ্গ করা আল্লাহর সামনে বাহাদুরী দেখানোরই সমত্ল্য। 
আর ইসলামকে করা হয় হেয় প্রতিপন্ন। আর মানুষদের মধ্যে খারাপ 
প্রভাব ছড়ায়। জেনে রাখুন, যে সিয়াম আদায় করল না তার ঈদও নাই। 
কারণ, সিয়াম পূর্ণকরার পর ঈদ হল আনন্দের দিবস। আর উহা এবাদত 
কবুলের দিবসও বঢে। 


সিয়াম সম্পর্কে কিছু হাদীস 
ফাজায়েলে রমযান 
১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 


aio, Ul lp eal, wl oll co I) 


coty ide lp (ob ellass) BS 
“যখন রমজান মাস শুরু হয় তখন আসমানের দরজাসমূহ খুলে দেয়া 
হয়। আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়। আর 
শয়তানদেরকে জিঞ্জিরে আবদ্ধ করা হয়।“ 
অন্য রেওয়াতে আছেঃ “যখন রমযান মাস আসে তখন জান্নাতের 
দরজাসমূহ খুলে দেয়া হয়।” 
অন্য রেওয়াতে আছে - “তখন রহমতের দরজাসমূহ খুলে দেয়া হয়”। 


(বর্ণনায় বুখারী ও মুসলিম) 
২। তিরমিষির রেওয়াতে আছেঃ 


64 


ARES 


ree dy Ll AFL SLA SLL sa Sas 
ASS dsl 

“এক ঘোষক এই বলে ডাকতে থাকে, হে ভাল কার্য সম্পাদনকারীগণ 
তাড়াতাড়ি এগিয়ে এসো। আরও বলে, হে খারাপ কার্য আমলকারীরা 
পিছিয়ে যাও। আর আল্লাহপাক জাহান্নাম হতে বান্দাদের মুক্তি দিতে 
থাকেন। উহা প্রত্যেক রাত্রেই হতে থাকে যতক্ষণ পর্যন্ত না রমযান শেষ 
হয়। (হাসান) 
৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 

JG is tn cm dl a dl ola NT Hl he SF 


Novi 4 S21 bl J Sb ry Jl: }>, 55 dl 
আদম সন্তানের প্রতিটি আমলকেই বর্ধিত করা হয়। প্রতিটি নেক আমলকে 
দশগুণ হতে সাতশত গুণ পৰ্যন্ত বর্ধিত করা হয়। আর আল্লাহ্‌ তাআলা 
বলেনঃ “একমাত্র সিয়াম ব্যতীত। কারণ উহা একমাত্র আমার জন্য এবং 
উহার বদলা আমিই দেব। বান্দা তার শাহওয়াত এবং খাদ্য গ্রহণকে 
একমাত্র আমার জন্য ত্যাগ করে। সিয়ামকারীর জন্য দুটি আনন্দের সময় 
আসেঃ ইফতার করার সময় এবং তার প্রতিপালকের সাথে সাক্ষাতের 
সময়। আল্লহর কসম! সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট 
মেশকের সুগন্ধী হতেও প্রিয়। (বর্ণনায় বুখারী ও মুসলিম) 
জিহ্বাকে সংযত রাখা 
১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 
bb C2 lb db Sb Il & Lb lH Eo 
Novis bl. al 
যে ব্যক্তি মিথ্যা বলা, অন্যায় কাজ ও মূর্খতা হতে বিরত হয় না, তার 
খানাপিনাকে ত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই। (বর্ণনায় বুখারী) 
ইফতার, দুআ ও সেহরী খাওয়া 
রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 
১। যখন তোমরা ইফতার কর তখন খেজুর দ্বারা ইফতার করবে। কারণ, 
উহা বরকতময়। যদি উহা না মিলে তবে পানি পান করবে। কারণ, উহা 


65 


হচ্ছে পবিত্র। (বর্ণনায় তিরমিযি) 
২।রাসূলুল্লাহ সাল্লাল্মাহ আলাইহি ওয়া সাল্লাম ইফতারের সময় বলতেনঃ 
(০V: 33 sl. ll ze SEG Sl ENS Lx LAS 


“যাহাবাজ্জামাআা ওয়াবতল্লাতিল ওরুকু ওয়া সাবাতাল আজরু 
ইনশাআল্লাহ।। তৃষ্ণা দূরীভুত হয়েছে আর রগরেষাসমূহ পানি দ্বারা পূর্ণ 
হয়েছে আর আল্লাহ চাহেত, ছওয়াবও নির্দিষ্ট হয়েছে। (বর্ণনায় আবু 
দাউদ) 

৩। রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আরও বলেনঃ 


(ale G24) bd les b ss SIR Y 
যখন পর্যন্ত লোকেরা ওয়াক্ত হওয়া মাত্র তাড়াতাড়ি ইফতার করবে 
ততক্ষণ পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। (বর্ণনায় বুখারী ও মুসলিম) 
8৪। অন্যত্ৰ বলেন 


(ade G2) Sp dl Sb rs 
তোমরা সেহরী খেতে থাক। কারণ, উহাতে বরকত আছে। (বর্ণনায় 
বুখারী ও মুসলিম) 


রাসুলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়া সাল্লামের সিয়াম 

১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ “প্রত্যেক মাসে 
তিন দিন এবং রমযান মাসে সিয়াম পালন করা সমস্ত বছর সিয়ামের 
সমতূল্য। আরাফার দিন (হাজী ব্যতীত অন্যদের) সিয়ম পালন করলে 
আমি এই আশা করি যে, আল্লাহ তার পূর্বের বছরের গুনাহ আর পরের 
আল্লহ তার পূর্বের বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। (বর্ণনায় মুসলিম) 

২। রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আরও বলেনঃ “যদি আমি 
আগামী বছর বেঁচে থাকি তবে মুহাররামের নবম দিনেও সিয়াম পালন 
করব”। (বর্ণনায় মুসলিম) 

৩৷ রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম-কে সোমবার ও 
বৃহস্পতিবারের সিয়ামের ব্যাপারে প্রশ্ন করা হলে বলেনঃ “এ দু'দিন 
বান্দার আমলসমূহ আল্লাহ্‌ রাববুল আলামীনের নিকট পেশ করা হয়। 


66 


আর আমি এটা পছন্দ করি যে, সিয়ামরত অবস্থায় আমার আমল তাঁর 
সম্মুখে পেশ করা হবে”। (বর্ণনায় নাসায়ী) 

8। রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ঈদুল ফিতরে ও ঈদুল 
আযহার দিনে সিয়াম পালন করতে নিষেধ করেছেন। (বর্ণনায় বুখারী ও 
মুসলিম) 

৫। আয়েশা (রাঃ) বলেনঃ “রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম 
রমযান ছাড়া অন্য কোন মাসে সমস্ত মাস ব্যাপি সিয়াম সাধনা করেননি। 
” (বর্ণনায় বুখারী ও মুসলিম) 

৬। রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম শাবান মাস ব্যতীত অন্য 
কোন মাসে এত অধিক সাওম সাধনা করতেন না। (বর্ণনায় বুখারী) 

হজ ও উমরার ফজিলত 


2 MAS SAG po of i ye SE ই EAE 
0b As Cle HEALS LF Ce ELLEN As 
PAE ASS EEA ঠাত A খৰ 1 NE এ? ১ জে $ 
SAL LNHES HAS IL BLL Es 
AV dle UE EO, 


আল্লাহর ঘরে যাওয়ার মত সামর্থ যাদের আছে তাদের জন্য জরুরী হল 
আল্লাহর ঘরের হজ্‌ আদায় করা। আর যে তাকে (আল্লাহ্‌ তালার 
হুকুমকে) অস্বীকার করবে নিশ্চয়ই আল্লাহ্‌ তাঁর বিশ্ব জগত হতে 
মুখাপেক্ষীহীন। (সূরা আল ‘ইমরান, ৯৭) 
২। রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 

x dD AED Les LDS 5 all Bl 5 al 

2১) 

এক ওমরাহ্‌ হতে পরবর্তী আর এক ওমরাহ, এই দুই ওমরাহ পালন 
করা মধ্যবর্তী সময়ের জন্য কাফফারা (মুছে যাওয়া) স্বরূপ আর কবুল 
হজ্বের বদলা একমাত্র জান্নাত। (বর্ণনায় বুখারী ও মুসলিম) 
৩। রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আরও বলেনঃ 


lS LAS 273 0D EP SRE 


67 


যে ব্যক্তি এমন ভাবে হজ্ব আদায় করল যাতে কোন অশ্লীল কথা বা কাজ 
বা ফাসেকী কোন কর্ম করল না, সে যেন তার পাপ হতে এমনভাবে পবিত্র 
হল যেন এই মাত্রই তার মা তাকে প্রসব করল। (বর্ণনায় বুখারী ও 
মুসলিম) 

8। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আরও বলেনঃ 


(ll) FS 58 1 
তোমরা আমার নিকট হতে হজের নিয়মাবলী শিখে লও। (বর্ণনায় মুসলিম) 
৫। হে মুসলিম ভাই! যখনই আপনার নিকট এ পরিমাণ অর্থ জমে যা দ্বারা 
মঙন্কা শরীফ আসা যাওয়ার ব্যবস্থা হয় তখনই সাথে সাথে ফরজ হজ্‌ 
আদায় করুন। আর এটা জরুরী নয় যে, হজের পর অন্যদের জন্য হাদীয়া 
তোহফা আনার মত খরচ আপনার নাই, তাই কিভাবে হজ করবেন। কারণ, 
আল্লাহ এই ওষর কবুল করবেন না। তাই অসুস্থ হওয়া, দরিদ্রতা আসা বা 
পাপী হয়ে মৃত্যু মুখে পতিত হওয়ার পূর্বে হজ করুন। কারণ, হজ হচ্ছে 
ইসলামের রোকনসমূহের একটি রোকন। 
৬ু। আর ওমরা ও হজের জন্য যে অর্থ ব্যয় করা হবে তাতে ওয়াজিব হচ্ছে 
উহা হালাল কামাই হতে হবে যাতে করে আল্লাহ তাআলা উহা কবুল 
করেন। 

৭। কোন মহিলার জন্য মাহারেম পুরুষ ব্যতীত একাকী হজ্জের সফর বা 
যে কোন সফর করা হারাম। কারণ রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম 
না”। (বর্ণনায় বুখারী ও মুসলিম) 

৮। কারো সাথে কোন শত্রুতা থাকলে মিটমাট করে নিন। আর ধার দেনা 
থাকলে তা শোধ করুন। স্ত্রীকে উপদেশ দিন সেজেগুজে বের না হতে। আর 
গাড়ী হাকানো, ঈদের দিনের মিষ্টি বিতরণ, কোরবাণী ইত্যাদির ব্যাপারেও 
উপদশ দিন। কারণ আল্লাহপাক বলেন 


Y) al el {OV BE IIH ES ¢ 


তোমরা খাও, পান কর, কিন্তু অপচয় কর না। (সূরা আ’রাফ ৩১) 
৯। হজ হলো মুসলিমের জন্য বিরাট এক সম্মেলন ক্ষেত্র। এতে তারা একে 


68 


অন্যকে জানতে পারে, ভালবাসার সম্পর্ক স্থাপন করতে পারে। আর একে 
অপরকে সহযোগিতা করতে পারে তাদের সমস্যাবলী সমধানের জন্য। 
আর সাথে সাথে দুনিয়া ও আখেরাতের লাভের কার্যসমূহ করতে পারে। 
১০। এর চেয়েও বড় কথা হল, আপনি আপনার নিজের সমস্যাবলীর 
সমাধানের জন্য একমাত্র আল্লাহ তাআলার নিকট কায়মনোবাক্যে সাহায্য 
চাইতে পারেন। সকলকে ছেড়ে একমাত্র তার নিকটেই দু’'আ করতে 
পারেন। কারণ আল্লাহ তাআলা বলেন 


Ye im {OT LEG SA TT 


(হে নবী) বলুন, আমিত একমাত্র আমার রবকে ডাকি আর তার সাথে 
কাউকে শরীক করি না। (সূরা জিন, ২০) 
১১। বছরের যে কোন সময় ওমরাহ করা জায়েয। তবে রমযানে উত্তম। 
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন 

(ade G2) > Jas Ins) BES 
“রমযানে ওমরা করা হজের সমতুল্য।’” (বর্ণনায় বুখারী ও মুসলিম) 
১২। আর মসজিদুল হারামে সালাত আদায় করলে অন্য যে কোন মসজিদে 
সালাত আদায় করা হতে একলক্ষ গুণ বেশী সওয়াব পাওয়া যায়। কারণ 
রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ আমার এই মসজিদে 
(মসজিদে নববী) এক রাক’আত সালাত আদায় করা মসজিদুল-হারাম 
ব্যতীত অন্য যে কোন মসজিদে হাজার রাক’আত আদায় করা হতে উত্তম 
(বর্ণনায় বুখারী ও মুসলিম) 
অন্যত্ৰ তিনি বলেনঃ মসজিদে হারামে সালাত আদায় করা আমার এই 
মসজিদে সালাত আদায় করা হতে একশত গুণ বেশী উত্তম। (বর্ণনায় 
আহমদ) 
১৩। আপনার জন্য উত্তম হল হজে তামাতভু করা। উহা হচ্ছে প্রথমে ওমরাহ্‌ 
করা, তারপর এহরাম হতে হালাল হয়ে তারপর হজ আদায় করা 
রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ হে মুহাম্মদের বংশধর ! 
তোমাদের মধ্যে যে কেহ হজ আদায় করে সে যেন হজের সাথে ওমরাহ্‌ 
আদায় করে। (বর্ণনায় ইবনে হিব্বান) 


69 


ওমরাহর আমলসমূহ 

এহরাম, তাওয়াফ, সা’য়ী, হলক, তাহাল্মুল। 

১। আল এহরামঃ- মিকাতে প্রবেশের পূর্বে এহরামের কাপড় পরিধান 
করুন। আর বলুন “লাব্বায়েক আল্লাহুম্মা বিওমরাহ’ হে আল্লাহ, উপস্থিত 
ওমরাহ্‌ করতে। 

লা-শারীকালাকা লাব্বায়িক ইন্নাল হামদা ওয়াননেমাতা লাকা ওয়াল মুলক 
লা-শারীকালাক” অর্থাৎ, উপস্থিত হয়েছি, হে আল্লাহ আপনার সান্নিধ্যে 
উপস্থিত হয়েছি। এমন এক সত্বার নিকট উপস্থিত হয়েছি হে আল্লাহ, 
আপনার কোন অংশীদার নেই। নিশ্চয়ই সমস্ত প্রশংসা এবং নিয়ামত 
সমস্তই আপনার নিকট হতে এবং সমস্ত রাজতৃও আপনারই। আর আপনার 
কোন শরীক নেই। 

২। তওয়াফঃ- যখন মক্কাশরীফ পৌঁছবেন, তখনই হারাম শরীফ চলে যান, 
তারপর কা’বা ঘরের চতুর্দিকে সাত বার প্রদক্ষিণ করুন। শুরু করবেন 
হজরে আসওয়াদ হতে। শুরুতে বলবেনঃ বিসমিল্লাহ, আল্লাহু আকবার। 
যদি সমর্থ হন তবে পাথরে চুমা খান, তা না হলে ডান হাত দ্বারা ইশারাহ 
করুন। যদি সমর্থ হন তাহলে প্রতিবারই ডান হাত দ্বারা রোকনে 
ইয়ামানীতে স্পর্শ করুন। এখানে ইশারাও করা যাবে না, চুমাও খাওয়া 
যাবে না। আর এই দুই রোকনের মধ্যবর্তী জায়গায় বলুন “রাব্বানা 
আতিনা ফিদ্দুনিয়া হাসানাতান, ওয়া ফিল আখিরাতে হাসানাতান, ওয়াক্রিনা 
আযাবান্নার” অর্থাৎ হে আমাদের প্রতিপালক! আমাদের দুনিয়াতে কল্যাণ 
দিন এবং আখিরাতেও। আর আমাদের জাহান্নাম হতে মুক্তি দান করুন। 
তারপর তওয়াফ শেষে মাকামে ইব্রাহীমের পিছনে দু’রাক’আত সালাত 
আদায় করুন। প্রথম রাক’আতে পড়ুন সূরা কাফিরুন আর দ্বিতীয় 
রাক’আতে পড়ুন সূরা ইখলাস। 

৩৷ সা’য়ীঃ- তারপর সাফা পাহাড়ে আরোহণ। করুন। তারপর কা’বার 
দিকে মুখ করে দু’হাত আকাশের দিকে উঠিয়ে পড়ুনঃ 


\oA Bl {OS HE SIGCHI 3 
‘“হন্নাসসাফা ওয়াল মারওয়াতা মিন শা’য়ায়িরিল্লাহ।’’ 
“নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। 


70 


সাফা দিয়ে সায়ী শুরু করুন। যেমন আল্লাহ সাফার কথা দিয়ে শুরু 
করেছেন। 

তারপর কোন ইশারা ব্যতীতই তিনবার “আল্লাহু আকবার” বলুন। তারপর 
বলুন “লা ইলাহা ইল্লাল্লাহু অহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া 
লাহুল, হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর। লা ইলাহা ইল্লাল্লাহু 
অহদাহ, আনজাযা ওয়াদাহ, ওয়া সাদাকবা’আবদাহ, ওয়া হাযামাল আহযাব 
ওয়াহদাহ’’ তিনবার। অর্থাৎ আল্লাহ ছাড়া সত্যিকার কোন মা’বুদ নেই। 
তিনি এক ও অদ্বিতীয়। সমস্ত রাজতৃ্‌ তাঁরই আর সমস্ত প্রশংসাও তাঁর। আর 
তিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ ছাড়া অন্য কোন মা’বুদ নেই। 
তিনি তাঁর ওয়াদা পূর্ণ করেছেন। তাঁর বান্দাকে সত্যের উপর প্রতিষ্ঠিত 
করেছেন, তিনি একাই সমস্ত দলকে পরাজিত করেছেন। 

তারপর প্রতিবার সাফা ও মারওয়াতে উঠে একই নিয়ম পালন করুন। আর 
সাথে সাথে দু'আ করুন। সাফা ও মারওয়ার মাঝের সবুজ বাতির অংশটুকু 
দ্রুত অতিক্ৰম করুন৷ সায়ী করতে হবে সাতবার। যাওয়ায় একবার ও 
আসায় একবার, মোট দুইবার হিসাব করে সাতবার পূর্ণ করতে হবে। 

8। এটা শেষ হলে পূর্ণভাবে মাথামূন্ডন করুন অথবা চুল খাটো করুন। 
মহিলারা তাদের চুলের অগ্রভাগ সামান্য কাটবে। 

৫। এই ভাবেই আপনি ওমরাহর সমস্ত আমল শেষ করলেন এবং এহরাম 
অবস্থা হতে হালাল হয়ে স্বাভাবিক হলেন। 

হজের আমলসমূহ 

এহরাম, মিনাতে রাত্রি যাপন, আরাফাতে অকুফ করা, মুযদালাফাতে রাত্রি 
যাপন করা, রমী, যবেহ, চুল মুন্ডান, তওয়াফ, সায়ী, হালাল হওয়াঃ- 

১। জ্বিলহজ্জের অষ্টম দিবসে মক্কাতে এহরামের কাপড় পরিধান করুন। 
তারপর বলুন “ লাব্বায়িক আল্লাহুম্মা বিহাজ্জাতি” (হে আল্লাহ্‌, আমি হজের 
নিয়ত করলাম। তারপর মিনাতে গমন করে সেখনে রাত্রি অতিবাহিত 
করুন। এঁ স্থানে পাঁচ ওয়াক্তের সালাত কসর করে আদায় করুন। যোহর, 
আসর এশা এই তিন সালাত নির্দিষ্ট ওয়াক্তে কসর করে আদায় করুন। 

২। তারপর জিলহজের নবম দিবসে সুর্য উদয়ের পরে মিনা হতে 
আরাফাতে গমন করুন। সেখানে যোহর ও আসরকে “জমা তাক্দীম” করে 
আদায় করুন এক আযান ও দুই একামতে। তখন কোন সুন্নত আদায় 


71 


করার প্রয়োজন নেই। তবে একটা ব্যাপারে সাবধান হবেন। তা হল 
আরাফাতের সীমার মধ্যে থাকবেন, খাওয়া দাওয়া করবেন, তালবীয়া পাঠ 
করবেন আর এক আল্লাহর নিকট দু’আ করতে থাকবেন। কারণ, 
আরাফাতে অকুফ (অবস্থান) করা হজের রোকনসমূহের মূল। আর 
মসজিদে নামিরার বেশীরভাগ আরাফাতের বাহিরে। (তাই সালাত শেষে 
মসজিদ হতে বের হয়ে আবার আরাফাত ময়দানে অকুফ করা উচিত) 

৩। সূর্যাস্তের পর আরাফাত হতে বের হয়ে মুযদালাফার দিকে রাওয়ানা 
হউন। সেখানে মাগরিব ও এশাকে এক করে “জমা তাখির” সালাত 
আদায় করুন। তারপর সেখানে রাত্রি যপন করে ফজরের সালাত আদায় 
করুন। তারপর মাশআরুল হারামে বেশী করে আল্লাহকে স্বরণ করুন। তবে 
দুর্বলরা এখানে রাত্রি যাপন না করলেও তা জায়েয হবে। 

তারপর সূর্য উঠার পূর্বেই মুদালাফা হতে রাওয়ানা হয়ে মিনার দিকে 
অগ্রসর হউন। মিনাতে পৌছে বড় জমরাতে সাতটা ছোট কংকর আল্লাহু 
আকবার বলে নিক্ষেপ করুন। সূর্য উঠার পর এমনকি রাত্র পর্যন্ত উহা 
নিক্ষেপ করা চলে। 

৫। তারপর যবহ করুন এবং মিনা বা মক্কাতে এ গোশ্তু আহার করুন। 
ঈদের তিন দিন নিজেরাও আহার করুন আর ফকির, মিসকিনদের মধ্যে ও 
গোশ্তু বিলিয়ে দিন। যদি আপনার নিকট কোরবাণী করার টাকা না থাকে 
তবে হজের মধ্যে তিন দিন সিয়াম পালন করুন আর বাকী সাতদিন দেশে 
প্রত্যাবর্তন করে আদায় করুন। মেয়েদের জন্যও একই হুকুম। তার উপরও 
যবেহ করা ওয়াজিব, অসমর্থ হলে সিয়াম পালন করবেন। এই নিয়ম হজে 
তামাভুর বেলায় প্রযোজ্য। তারপর আপনার মস্তককে পূর্ণভাবে মুন্ডিত 
করুন বা সমগ্র মাথার চুল খাটো করুন। তবে মুন্ডন করা উত্তম। তারপর 
আপনার পোষাক পরিধান করুন। এখন আপনার জন্য স্ত্রী সহবাস ব্যতীত 
সমস্ত কিছুই হালাল হল। 

৭। তারপর মক্কায় প্রত্যাবর্তন করে তওয়াফ এবং সাফা ও মারওয়ার মধ্যে 
সা’য়ী করুন। ইহাকে ঈদের শেষ দিন পর্যন্ত দেরী করে আদায় করা চলে। 
এরপর আপনার স্ত্রীর সাথে সহবাস আপনার জন্য হালাল হয়ে যাবে। 

৮। তারপর ঈদের কয়েক দিনের জন্য মিনাতে প্রত্যাবর্তন করুন। ওয়াজিব 
হিসাবে ওখানে রাত্রি অতিবাহিত করুন। প্রত্যহ যোহরের পর তিনটা 
জমারাতে কঙ্কর নিক্ষেপ করুন৷ শুরু করবেন ছোট টা হতে। ইহা রাত্রি 


72 


[o 0) 


পর্যন্ত করা চলে। প্রতিটিতে ৭ টি করে কঙ্কর নিক্ষেপ করুন৷ প্রতিবার 
পাথর নিক্ষেপের সময় আল্লাহু আকবার বলুন। খেয়াল রাখতে হবে 
কঙ্করগুলো যেন জমারাতে লাগে। যেগুলো লাগবে না তা পুনর্বার নিক্ষেপ 
করুন। সুন্নাত হচ্ছে, ছোট ও মাঝারী জামরাতে পাথর নিক্ষেপ করে হাত 
উঠিয়ে দু’'আ করা। পাথর নিক্ষেপে অসমর্থ হলে মেয়েদের, রোগীদের, 
ছোটদের ও দুর্বলদের পক্ষ হতে অন্যেরা কঙ্কর নিক্ষেপ করতে পারবে। 
যদি কোন জরুরী পরিস্থিতি দেখা দেয় তবে দ্বিতীয় বা দৃতীয় দিনেও উহা 
নিক্ষেপ করা যাবে। 

৯। বিদায়ী তাওয়াফ ওয়াজিব। এই তাওয়াফ করার সাথে সাথে সফর শুরু 
করতে হবে। 

হজ ও ওমরাহর আদবসমূহ 

১। ইখলাসের সাথে একমাত্র আল্লাহর জন্যই হজ আদায় করুন। মনে মনে 
বলুনঃ হে আল্লাহ ! এই হজ কোন লোক দেখানো আমল বা নামের নাম 
নয়। 
২। নেককার লোকদের সাথে সফর করুন এবং তাদের খেদমত করতে 
সচেষ্ট হোন। আর আপনার প্রতিবেশীর দেয়া কষ্ট সহ্য করতে সচেষ্ট হোন। 
৩। ধুমপান ত্যাগ ও সিগারেট ক্রয় করা হতে সাবধান হোন। কারণ উহা 
হারাম। উহা শরীরকে, পার্শ্ববতীজনকে ও সম্পদের ক্ষতি করে। আর উহা 
আল্লাহ্‌ পাকের স্পষ্ট নাফরমানী। 

8। প্রতিটি সালাতের সময় মেসওয়াক করতে তৎপর হোন। সেখান থেকে 
যমযমের পানি ও খেজুর হাদিয়া হিসাবে বহন করুন। কারণ এগুলোর 
ফজিলত সম্বন্ধে সহীহ হাদীস বৰ্ণিত হয়েছ। 

৫। মেয়ে মানুষ স্পর্শ করা হতে সাবধান হোন। তাদের প্রতি অহেতুক দৃষ্টি 
নিক্ষেপ করবেন না। আর আপনার সাথী মেয়েদের সর্বদা পর্দার মধ্যে 
রাখতে সচেষ্ট হোন। 

৬। কখনো মুসল্লিদের কাধ ডিঙ্গিয়ে, তাদের কষ্ট দিয়ে চলাফেরা করবেন 
না। বরং যেখানে স্থান পান সেখানেই বসতে সচেষ্ট হোন। 

৭।দুই মাজিদুল-হারামেও সালাতরত ব্যক্তির সম্মুখ দিয়ে চলাচল করবেন 
না। কারণ উহা শয়তানের কার্য। 

৮। সালাত আদায়ে ধীর স্থিরতা প্রদর্শন করুন। কোন সুতরা যেমন 
দেওয়াল, কারো পিছনে সালাত আদায় করুন। ইমামের সুতরাই পিছনের 


73 


ব্যক্তিদের জন্য যথেষ্ট । 

৯। তাওয়াফ, সায়ী, পাথর নিক্ষেপ, হজরে আসওয়াদে চুমা খাওয়া ইত্যাদি 
তারা কোন কষ্ট না পায়। ইহা অত্যন্ত প্রয়োজনীয় কাজ। 

১০। গাইরুল্লাহর নিকট দুআ করা হতে সাবধান থাকবেন। কারণ, উহা এ 
শিরকের অন্তর্ভক্ত, যাতে হজ্জ ও তার সমস্ত আমলই বাতিল হয়ে যায়। 
কারণ আল্লাহ তালা বলেনঃ 


10 MILO de SEs UF SESS Sl SS Ye 


যদি তুমি শিরক কর তবে তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে আর 
অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভক্ত হয়ে পড়বে। (সূরা যুমার ৬৫) 


মসজিদে নববীর কিছু আদব কায়দা 
১। যখন মসজিদে প্ৰবেশ করবেন তখন ডান পা প্রথমে এগিয়ে দিয়ে 
ভিতরে প্রবেশ করুন্‌ এবং বলুনঃ 

dia ll SN Ml dy de FI Lally dls 
“বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসুলিল্লাহ, 
আল্লাহুম্মাফতাহলী আবওয়াবা রাহমাতিকা” অর্থাৎ আল্লাহর নামে শুরু 
করছি, তাঁর রাসুলের উপর সালাত ও সালাম । হে আল্লাহ! আমার জন্য 
আপনার রহমতের দ্বারসমূহ খুলে দিন। 
২। তারপর দুই রাকআত তাহইয়াতুল মসজিদের সালাত আদায় করুন। 
তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের উপর এই বলে 
সালাম পেশ করুন- “আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালামু 
আলাইকা ইয়া আবা বাকর, আসসালামু আলাইকা ইয়া ওমার । তারপর 
কেবলার দিকে মুখ করে দু'আ করুন। কারণ, রাসূল সাল্লাল্লাহ আলাইহি 
ওয়া সাল্লাম বলেছেনঃ “যখন কোন কিছু চাও একমাত্র আল্লাহর নিকট 
চাও, যদি কোন সাহায্য চাও তবে একমাত্র তাঁর নিকটই সাহায্য চাও”। 
(বর্ণনায় তিরমিযি) 
৩। মসজিদে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের যিয়ারত এবং তাঁর 
উপর সালাম দেয়া মুস্তাহাব। এর সাথে হজ সহীহ হওয়া বা না হওয়ার 


74 


কোন সম্পর্ক নেই। এর জন্য নির্দিষ্ট কোন সময়ও ঠিক করা নেই। 

8। যিয়ারতের সময় রওজা শরীফের জানালা বা দেয়াল স্পর্শ করা বা চুমা 
খাওয়া হতে নিজকে বাঁচান। কারণ, উহা হচ্ছে বিদআত। 

৫। যখন মসজিদ হতে বের হন তখন কবরকে সামনে রেখে এবং কবরের 
দিকে মুখ করে পিছিয়ে আসা বিদআত। এর পক্ষে কোন দলিল নেই। 

৬। রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লামের উপর বেশী বেশী দরুদ পাঠ 
করুন। কারণ, রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 


(dlp) Las ee de Dl be ob Do fe Po 
যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ্‌ তাআলা তার 
উপর দশবার রহমত প্রেরণ করবেন। (বর্ণনায় মুসলিম) 

৭। জান্নাতে বাকী কবরস্থান এবং অহুদের শহীদদের কবর যিয়ারত করাও 
মুস্তাহাব। তবে সাত মসজিদের ব্যাপারে কোন দলিল নেই। 

৮। মদীনা শরীফ সফর করার সময় নিয়ত হবে মসজিদে নববীর যিয়ারত 
তারপর ওখানে পৌঁছলে পরে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের 
উপর সালাম করার নিয়ত করতে হবে। কারণ, তাঁর মসজিদে সালাত 
আদায় করা অন্যান্য মসজিদে সালাত আদায় করা হতে হাজার গুণ বেশী 
সাওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 
তিন মসজিদ ব্যতিত অন্যত্র কষ্ট করে সাওয়াবের আশায় যিয়ারতে যাবে 
না। মসজিদুল হারাম, মসজিদুল আকসা, আর আমার এই মসজিদ 
(বর্ণনায় বুখারী ও মুসলিম) 
মুজতাহিদগণের হাদীস অনুযায়ী চলার ঘটনা 

চার ইমাম-কে আমাদের তরফ হতে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান 
করুন। তাদের প্রত্যেকেই তাদের নিকট যে হাদীসসমূহ পৌছেছিল তার 
উপর ইজতেহাদ করে ছিলেন। তাদের একে অপরের সাথে যে মত পার্থক্য 
ঘটেছিল তার বিশেষ কারণ হচ্ছে, কারো নিকট কোন হাদীস পৌছে ছিল যা 
কিনা অন্যের নিকট পৌছে নাই। কারণ, সেই যামানায় হাদীসের খুব বেশী 
প্রসার ঘটেনি। আর হাদীসের হাফেজগণ নানা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে 
ছিলেন। কেহ ছিলেন হিজাযে, কেহ শামে, কেহ ইরাকে, কেহ মিসরে বা 
অন্যান্য মুসলিম দেশে। তাদের যামানায় এক স্থান হতে অন্য স্থানে 
যাতায়াত ছিল খুবই কঠিন ও কষ্টবহুল। সে কারণে দেখতে পাই, ইমাম 


75 


শাফেয়ী (রঃ) যখন ইরাক ছেড়ে মিসরে গেলেন তখন ইরাকে তার যে 
পুরাতন মাযহাব ছিল তা ত্যাগ করেন। কারণ, তখন তাঁর সম্মুখে নুতন 
নুতন বহু সহীহ হাদীস উপস্থাপিত হয়। 

তাই দেখতে পাই ইমাম শাফেয়ী (রঃ) এর মাযহাব হচ্ছে কোন মহিলাকে 
স্পর্শ করলে ওযু ছুটে যায় কিন্তু অন্যদিকে ইমাম আবু হানিফাহ্‌ (রঃ) এর 
মতে ছুটে না। এমত অবস্থায় আমাদের উপর ওয়াজিব হল কুরআন ও 
সহীহ সুন্নাতকে তালাশ করা। আল্লাহ তাআলা বলেনঃ 


₹ পয 72422 4% AD 0 42437 4 RN 
land By ors FS LI HI 52 G3 AS OF 


04 sal {5% SRS SS 
অর্থাৎ যদি তোমরা কোন বিষয়ে মতভেদ কর তবে তার বিচারের ভার 
আল্লাহ ও তাঁর রাসূলের উপর ছেড়ে দাও যদি তোমরা সত্যিই আল্লাহ ও 
আখেরাতের উপর ঈমান এনে থাক। উহাই হচ্ছে উত্তম এবং সঠিক ব্যাখ্যা। 

(সূরা নিসা ৫৯) 

আর আমাদেরকে তো হুকুম করাই হয়েছে আল্লাহ তাআলার নিকট হতে যে 
কুরআন অবতীর্ণ হয়েছে তাকে অনুসরণ করার জন্য। আর রাসূল সাল্লাল্লাহ 
আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে সহীহ হাদীসের মাধ্যমে উহার ব্যাখ্যা 
দান করেছেন। কারণ আল্লাহ তাআলা বলেনঃ 


SEICIELTSS ALLEL HSS ATU Ye 
Y alo Cy 


তোমাদের রবের তরফ হতে যা তোমাদের উপর অবতীর্ণ হয়েছে তাকে 
অনুসরণ কর। তাকে ছেড়ে অন্য কোন আউলিয়াদের অনুসরণ কর না। 
তোমরা খুব কমই ইহা স্মরণ কর। (সূরা আ’রাফ ৩) 

তাই কোন মুসলিমের সামনে কোন সহীহ হাদীস পেশ করলে তাকে এই 
বলে ত্যাগ করা জায়েয নেই যে, উহা আমাদের মাযহাব বিরোধী। কারণ 
সমস্ত ইমামগণের এজমা হচ্ছে সর্বদা সহীহ হাদীস গ্রহণ করা, আর 
উহাদের খেলাফ তাদের যে মতবাদ তা পরিহার করা। 

হাদীস সম্বন্ধে ইমামগণের মতামত 


76 


নিন্মে ইমামগণের কিছু বক্তব্য তুলে ধরা হচ্ছে। তাদের উল্লেখিত বক্তব্যের 
মাধ্যমে, তাদের উপর যেসব দোষারোপ করা হয়, তা দূরীভূত হবে এবং 
তাদের অনুসারীদের নিকট সত্য উদঘাটিত হবে। 

কগয ক 


১ EE EA TE 
যতক্ষণ পর্যন্ত না সে জ্ঞাত হবে ইহা আমরা কোথা হতে গ্রহণ করেছি। 

২। এঁ ব্যক্তির জন্য হারাম, যে আমার দলীল না জেনে, শুধু কথার উপর 
ফতোয়া দেয়। কারণ আমরা মানুষ। আজ এক কথা বলি আগামীকাল 
আবার উহা হতে প্রত্যাবর্তন করি। 

৩। যদি আমি এমন কোন কথা বলি, যা আল্লাহর কিতাব কিংবা রাসূলের 
কথার সাথে বিরোধপূর্ণ হয়, তখন আমার কথাকে ত্যাগ করবে। 

8৪। ইমাম ইবনে আবেদীন তার কিতাবে বলেনঃ যদি কোন হাদীস সহীহ 
হয় আর উহা মাযহাবের বিরোধী হয় তথাপি এ হাদীসের উপর আমল 
করতে হবে। উহাই হবে তার জন্য মাযহাব। কোন মোকাল্লেদ উহার উপর 
আমলের দ্বারা হানাফী মাযহাব হতে বের হয়ে যাবেন না। কারণ সহীহ 
রেওয়াতে ইমাম ইমাম আবু হানিফা (রাঃ) হতে বর্ণিত আছেঃ যদি হাদীস 
সহিহ হয় তবে উহাই আমার মযহাব। 

ইমাম মালেক (রঃ) যিনি মদীনা মনোয়ারার ইমাম বলে খ্যাত ছিলেন, 
তিনি বলেনঃ 

১। আমিতো একজন মানুষ মাত্ৰ৷ ভুলও করি, শুদ্ধও করি। তাই আমার 
রায়কে উত্তমভাবে পর্যবেক্ষণ কর। তার মধ্যে যেগুলো কোরআন-হাদীসের 
সাথে মিলে তাদের গ্রহণ কর। আর যেগুলো কোরআন ও হাদীসের সাথে 
মিলে না তাকে ত্যাগ কর। 

২। রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের পরে এমন কোন ব্যক্তি নেই 
যার কিছু কথা গ্রহণ করাও চলে, আর কিছু ত্যাগ করাও চলে। শুধুমাত্র নবী 
সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের সব কথা গ্রহণযোগ্য। 

ইমাম শাফেয়ী (রঃ) যিনি আহলে বাইতের (নবীর বংশধর) একজন, তিনি 
বলেনঃ 

১- এমন কেহ নেই যার নিকট রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের 
কিছু সুন্নাত আছে আর কিছু গায়েব আছে। তাই আমি যত কথাই বলি না 


77 


কেন, আর যত উসূলী কথাই বলি না কেন, যদি রাসূল সাল্লাল্পাহ আলাইহি 
ওয়া সাল্লাম হতে তার বিপরীত কোন কথা আমার দ্বারা বলা হয়ে থাকে 
তবে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের কথাই গ্রহণযোগ্য, আর 
উহাই আমার মত বলে ধরা হবে। 

২-মুসলমানদের ইজমা হয়েছে যে যদি কারও নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়া সাল্লামের কোন সুন্নাত প্রকাশিত হয় তাঁর কথাকে বাদ দিয়ে 
অন্য কারো কথা গ্রহণ করা তার জন্য জায়েয হবে না। 

৩-যদি আমার কোন কিতাবে রাসুলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লামের 
সুন্নাতের পরিপন্থী কোন কথা দেখতে পাও তবে তোমরা রাসূল সাল্লাল্লাহ 
আলাইহি ওয়া সাল্লামের কথাকেই গ্রহণ করবে। উহাই আমার কথা 

8- যদি কোন হাদীস সহীহ হয় তবে উহাই আমার মাযহাব। 

৫- একদা ইমাম আহমেদ বিন হাম্বলকে সম্বোধন করে বলেনঃ তোমরা 
আমার থেকে হাদীস ও তার বর্ণনাকারীদের বিষয়ে অধিক জ্ঞাত আছ। যদি 
কোন সহীহ হাদীস পাও তবে সাথে সাথে আমাকে জ্ঞাত করবে যাতে আমি 
তার উপর মাযহাব বানাতে পারি। 

৬। এঁ সমস্ত মাসআলা যাতে প্ৰমাণিত হয়েছে যে, আমি যা বলেছি তা 
সহীহ হাদীসের বিপরীত তবে আমি আমার জীবিত অবস্থায় ও মৃত্যুর পরও 
উহা হতে বিরত হচ্ছি। 

ইমাম আহমদ বিন হাম্বল (রঃ) যাকে ইমামু আহলে সুন্নাত বলা হয়, তিনি 
বলেনঃ 

১। আমাকে তাকলীদ (অন্ধঅনুসরণ) কর না, আর না মালেক বা শাফেয়ী 
(রঃ) বা আওযায়ী (রঃ) অথবা সাওরী (রঃ) কে অনুসরণ কর। বরং তারা 
যেখান হতে গ্রহণ করেছে সেখান হতে গ্রহণ কর। (যারা বুঝেছে ও শিখেছে 
তাদের হতে) 

২। যে ব্যক্তি রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লামের কোন হাদীসকে 
অস্বীকার করবে সেতো ধংসের মুখামুখি এসে দাড়িয়েছে। 

কৃদরের ভাল ও মন্দের উপর ঈমান আনা 

ইহা হচ্ছে ঈমানের ভিত্তিসমূহের ষষ্ঠ ভিত্তি। এর অর্থ সম্পর্কে ইমাম নবভী 
রহ. তার আরবাইন হাদীসের ব্যখ্যা গ্রন্থে বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ 
তাআলা প্রতিটি জিনিসের ভাগ্য অতীতে লিপিবদ্ধ করেছেন। আর এঁ সমস্ত 
জিনিসগুলোর জন্য যা তিনি লিপিবদ্ধ করেছেন তা কখন, কিভাবে অবগত 


78 


আছেন। কোন স্থানে ঘটবে তাও তিনি অবগত আছেন। আর অবশ্যই উহা 
ঘটবে এঁ ভাবেই যেভাবে তাঁর নিকট উহা লিপিবদ্ধ আছে। 

কৃদর বা ভাগ্যর উপর কয়েক ধরনের ঈমান আনতে হবে- 

১। জ্ঞানের ক্ষেত্রে কৃদর (নির্দিষ্টকরণ) উহা হচ্ছে এ ঈমান পোষণ করা যে, 
আল্লাহপাক পূর্ব হতেই জ্ঞাত আছেন বান্দারা ভাল ও মন্দ কায, কিভাবে 
করবে। তাদের সৃষ্টি ও দুনিয়াতে পয়দা করার পূর্বেই তিনি জ্ঞাত আছেন 
তারা কি তার আনুগত্য করবে নাকি বিরোধিতা করবে। আর তাদের মধ্যে 
কারা জান্নাতী হবেন আর কারা জাহান্নামী হবে। আর তাদের সৃষ্টি ও 
গঠনের পূর্বেই তিনি তাদের জন্য উত্তম বদলা বা শাস্তির ব্যবস্থা করে 
রেখেছেন তাদের ভাল বা মন্দ আমলের জন্য। আর প্রতিটি জিনিসই 
উত্তমভাবে লিপিদ্ধ করে তাঁর নিকটে রেখেছেন। আর বান্দার প্রতিটি কাযই 
এ ভাবে ঘটেতে থাকে যেভাবে উহা তাঁর এলেমের মধ্যে ও কিতাবের 
মধ্যে লিপিবদ্ধ আছে। 

(এই অংশটুকু রজব হাম্বলী (রঃ) এর জামেয়ুল উলুম ওয়াল হেকাম 
কিতাবহতে নেয়া হযেছে) 

২। লওহে মাহফুযে যে তকদীর লিপিবদ্ধ আছেঃ ইবনে কাসির (রঃ) তাঁর 
তফসীরে, আব্দুর রহমান ইবনে সালমানঃ আল্লাহপাক যা কিছুই নির্দিষ্ট 
করেছেন, কোরআনপাক বা তার পূর্বের বা পরের ঘটনা সমস্ত কিছুই লওহে 
মাহফুযে লিপিবদ্ধ করেছেন অর্থাৎ উহা “মালাউল আ’লাতে” আছে। 
(তফসীরে ইবনে ইবনে কাসীর চতুর্থ পৃঃ ৪৯৭) 

৩।৷ মায়ের গর্ভে ভাগ্য লিখাঃ হাদীসে বর্ণিত আছে (....তারপর মায়ের 
গর্ভের এই নবজাতকের নিকট আল্লাহপাক এক ফেরেশতা (মালাইকা ) 
পাঠান, যিনি তার মধ্যে আত্মা ফুকিয়ে দেন এবং তাকে চারটা কথা লিখতে 
বলেন. যথাঃ তার রিযিক, আয়ু, আমল দুর্ভাগ্য ও সৌভাগ্য লিপিবদ্ধ 
করেন। (বর্ণনায় বুখারী ও মুসলিম) 

8৪। সময় নিৰ্দিষ্ট করার তকদীরঃ উহা হচ্ছে নির্দিষ্ট সময়ে ভাগ্য 
লিপিবদ্ধকরণ। আল্লাহপাক ভাল ও মন্দকে সৃষ্টি করেছেন। আর উহা কখন 
কিভাবে বান্দার নিকট উপস্থিত হবে তারও নির্দিষ্ট সময় তিনি লিপিবদ্ধ 
করেছেন। (শরহে আরবাইন) 

তাকদীরের উপর ঈমান আনার লাভসমূহ 

১। আল্লাহর উপর রাজী খুশী থাকা, ইয়াকিন, আর উত্তম প্রতিদান অর্জন 


79 


করা আল্লাহ তাআলা বলেনঃ 

1 ob {OH Neds LE 
যে সমস্ত বিপদ আপদই (তোমাদের) স্পর্শ করুক না কেন উহা আল্লাহর 
অনুমতি নিয়েই আসে। (সুরা আত্তাগাবুন, ১১) 
এর ব্যাখ্যায় উবনে আব্বাস (রাঃ) বলেনঃ অর্থাৎ আল্লাহর হুকুমেই ঘটে 
অর্থাৎ তাঁর দেয়া তক্ৃদীর ও বিচারের মাধ্যমেই এটা ঘটে। 
অন্যত্র আল্লাহ তাআলা বলেনঃ 


আর যে আল্লাহর উপর ঈমান আনবে আল্লাহ তার অন্তরে হেদায়েত দিয়ে 
দিবেন। (সূরা তাগাবুণ ১১) 

ইবনে কাসীর (রঃ) তাঁর তফসীরে বলেনঃ আর যাকে কোন মুসিবতে 
পাকড়াও করে তার অবশ্যই বুঝা উচিত যে, এটা আল্লাহর বিচারে হয়েছে 
এবং উহা তার জন্য নির্দিষ্ট ছিল। ফলে সে ধৈর্য ধারণ করে সাওয়াবের 
আশায়। আর তারপর যখন আল্লহর বিচারকে মেনে নেয় তখন আল্লাহ্‌ 
তাআলা তার অন্তরে হেদায়াত, সত্যিকারের একিন দান করেন। আর তার 
নিকট হতে যা ছিনিয়ে নেয়া হয় তা অথবা তার থেকে উত্তম জিনিস তাকে 
ফিরিয়ে দেন। 

ইবনে আব্বাস (রাঃ) বলেনঃ তার অন্তরে এমন হেদায়েত দেন যাতে 
একিন এসে যায়। তখন সে বুঝতে পারে, তাকে যে বিপদ স্পর্শ করেছে তা 
ভুলক্ৰমে নয়। আর সে যে ভূল করেছে তা শুদ্ধ করার ক্ষমতা তার ছিল না। 
আল কামাহ (রঃ) বলেনঃ সেই ব্যক্তিকে যখন কোন মুসিবত স্পর্শ করে 
তখন সে বুঝতে পারে, উহা আল্লাহর নিকট হতেই এসেছে। 

২। গুণাহ্‌ মাফ হওয়াঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 


MES 05> Nm Ny cs Vp Fr rH 2b 
Sw 7 4 AS Nl iace 
এমনকি যে দুঃশ্চিন্তায় পতিত হয় তার দ্বারা আল্লাহ তার পাপসমূহ দুরীভূত 
করেন। (বর্ণনায় বুখারী ও মুসলিম) 


80 


LS LMC লা বলেনঃ 
6 5245 WAU ROT A THAIN Cal 
BA Co SEIS BAB E05 x SICH I 


১০১ 


বর 4 


আর এ সমস্ত সবরকারীদের সুসংবাদ দান করুন যখন তাদের কোন 
মুসিবত স্পর্শ করে তখন তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহ হতে আর 
নিশ্চয়ই তার নিকটই প্রত্যাবর্তন করব। তাদের উপর তাদের রবের নিকট 
হতে মাগফিরাত ও রহমত বর্ষিত হবে। আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। 
(সূরা আল বাক্বারা ১৫৫-১৫৭) 


8। অন্তর ধনী হওয়াঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 
আল্লাহ তাআলা তোমার জন্য যা নির্দিষ্ট করেছেন যদি তাতে খুশী থাক তবে 
তুমি সবার চেয়ে ধনী হয়ে যাবে। (বর্ণনায় আহমদ তিরমিযি) 

অন্যত্ৰ রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ (শুধুমাত্র 
সম্পদের প্রাচুর্য থাকলেই সে ধনী হয় না, বরং ধনী সেই ব্যক্তি যার অন্তর 
ধনী। (বর্ণনায় বুখারী ও মুসলিম) 

এটা লক্ষ্য করা যায় যে, যারা প্রচুর সম্পদের অধিকারী তারা তাতে সন্তুষ্ট 
নয়। ফলে তারা অন্তরের দিক দিয়ে দরিদ্র। আর যে ব্যক্তি সামান্য বিত্ত 
সম্পদের মালিক, কিন্তু তার যথাসাধ্য চেষ্টার পর, আল্লাহ তার জন্য যা 
নির্দিষ্ট করেছেন সে খুশী থাকে তখনই তিনি অন্তর ধনী হয়ে উঠেন। 

৫। অতিরিক্ত খুশী ও হয় না, আর দুঃখিতও হয় নাঃ আল্লাহ তাআলা 
বলেনঃ 


ZZ 2 চি A SR 0 ol PIL 
MIE ASE IVE GY LNG ie ow GT ¥ 


25% J ES6 UF LEIHS CS IAAT MERE 


YY - VY 3 {CO 235 IEE HEL TAG SL, 
EEE REE RU rte TE IE HEB 


81 


করে তা পূর্ব হতেই লিপিবদ্ধ আছে তাদের সৃষ্টির পূর্বেই। আর উহা 
আল্লাহর জন্য খুবই সহজ। আর এটা এজন্য বলা হলো যাতে তোমাদের যা 
নাগালে আসে না তাতে দুঃখিত না হও, আর যা প্রাপ্তি ঘটে তাতে অতিরিক্ত 
খুশী না হও ৷ কারণ আল্লাহ কোন অহংকারী লোককে পছন্দ করেন না। 
(সূরা আল হাদীদ ২২-২৩) 
ইবনে কাছির রহ. বলেনঃ আল্লাহ তাআলা তোমাদের যে নিয়ামত দিয়েছেন 
তার জন্য লোকদের সম্মুখে নিজের অহংকার প্রকাশ করবে না। কারণ, উহা 
তোমাদের প্রচেষ্টার কারণে নয়। বরং উহা আল্লাহ তোমাদের জন্য নির্দিষ্ট 
করেছেন এবং তিনিই রিযিক নির্দিষ্ট করে দিয়েছেন। তাই আল্লাহ তাআলার 
নিয়ামতসমূহকে তোমাদের অহংকার প্রকাশের রাস্তা বানাবে না। একরামাহ 
(রঃ) বলেনঃ কোন ব্যক্তিরই অতিরিক্ত খুশী বা দুঃখিত হওয়া উচিত নয়। 
রং, যখন খুশীর কোন ঘটনা ঘটে তখন শুকরিয়া আদায় করবে, আর 
যখন দুঃখের কোন ঘটনা ঘটবে তখন সবর করবে। (তফসীরে ইবনে 
কাছির, চতুর্থ খন্ড) 
৬। নিভীকতা ও সাহসিকতাঃ যে ব্যক্তি কৃদরের উপর বিশ্বাস করেন তিনি 
অবশ্যই সাহসী হবেন। আর আল্লাহ ব্যতীত কাউকে ভয় পাবেন না। কারণ 
তিনি জানেন, মৃত্যুর সময় নির্দিষ্ট হয়ে আছে। আর তিনি যা ভুল করবেন 
তা কখনো শুদ্ধ হওয়ার ছিল না। আর তাকে যে বিপদ স্পর্শ করে তা ভুল 
করে নয়। আর সবরকারীদের জন্যই আল্লাহর সাহায্য আসবে। আর দুঃখ 
কষ্টের পর প্রশান্তি আসবে। আর বিপদের পরই সুখ। 
৭। মানুষ কর্তৃক ক্ষতি হওয়া হতে নিভীক হওয়াঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ 
S558 Jl dais deg Siz Of Ye asl J Yl el, 
S253 Nl da eg Sra of fo xsl Ob ED DAS 
dl cis PEN ad) le aS 
অর্থাৎ জেনে রাখ, যদি সমস্ত মানুষ মিলেও তোমার কোন ভাল করতে চায় 
তবে তা কখনো সম্ভবপর হবে না, যদি না আল্লাহ তা তোমার ভাগ্যে লিখে 


রাখেন। আবার তারা যদি সকলে মিলেও তোমার কোন ক্ষতি করতে চায় 
আর আল্লাহ যদি এ ক্ষতি করার কথা না লিখে রাখেন তবে কেহই কোন 


82 


ক্ষতি করতে পারবে না। কলম উঠিয়ে নেয়া হয়েছে আর পৃষ্ঠাও শুকিয়ে 
গেছে। (বর্ণনায় তিরমিযি।) 

৮৷মৃত্যু হতে নিভীক হওয়াঃ 

আলী (রাঃ) এক কবিতার মাধ্যমে বলেনঃ 

আমি কোন দিন মৃত্যুর হাত হতে পলায়ন করব, যেদিন আমার ভাগ্যে 
মওত লেখা আছে সেদিন, না যেদিন লেখা নেই, সে দিন? সে দিনতো 
ভয়ই পাবনা। আর যেদিন লেখা আছে, এঁদিন তো বাঁচার কোন রাস্তা নেই। 
৯। যা কিছু নষ্ট হয়ে গেছে তাতে অনর্থক অনুশোচনা না আসাঃ রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 

AS SB Bs dll a5 2 Hdl A SA cll 
3 55 DlLol Ob 525 NY . BL ly dais Lb fe ol! 
dod sn ay . MS: BI). SS I la SY: dE 
Jbl he E35 3 Ob 

শক্তিশালী মুমিন দুর্বল মুমিন হতে আল্লাহ তাআলার নিকট উত্তম ও অধিক 
ভালবাসার পাত্র। তবে তাদের উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে। তাই সর্বদা 
এঁ কাজে সচেষ্ট হও যা তোমার উপকারে আসবে। আর সর্বদা আল্লাহর 
নিকট সাহায্য প্রার্থনা করবে, কখনও নিজেকে অক্ষম ভাববে না। যদি 
তোমাকে কোন বিপদ স্পর্শ করে তবে এই বলবেন না যে, যদি আমি 
এভাবে বা ওভাবে করতাম তবে তার ফল এ রকম হত। বরং বলবে, 
আল্লাহ তাআলা যা তকৃদীরেরেখেছিলেন ও ইচ্ছা করেছিলেন তাই ঘটেছে। 
কারণ, “যদি” কথাটি শয়তানের রাস্তা খুলে দেয়। (বর্ণনায় বুখারী ও 
মুসলিম) 

১০। আর আল্লাহ তাআলা যা নির্দিষ্ট করেছেন তার মধ্যেই কল্যাণ রয়েছেঃ 
ধরুণ, কোন মুসলিমের হাত কিছুটা কেটেছে। সে এই বলে আল্লাহর 
প্রশংসা করবে যে, হাতটা ভাঙ্গেনি। আর যদি ভাঙ্গে তবে এই বলে 
শোকরিয়া আদায় করবে যে, উহা কাটা পড়েনি। অথবা তার পিঠ যে 
ভাঙ্গেনি তাতে শুকরিয়া আদায় করবে। কারণ তা আরও ভয়ঙ্কর। 

একটি ঘটনাঃ এক ব্যবসায়ী একদা কোন ব্যবসায়িক কারণে বিমানে 
আরোহণের জন্য বিমান বন্দরে অপেক্ষা করছিলেন। এমনি সময় মুয়াযযিন 


83 


আযান দেন সালাতের জন্য। ফলে তিনি জামাতে সালাত আদায় করতে 
চলে যান। যখন সালাত শেষ হল তখন জানতে পারলেন যে, বিমান চলে 
গেছে। ফলে খুব পেরেশান হয়ে বসে রইলেন। কিছুক্ষণ পর খবর আসলো 
যে, প্রেনটি আকাশে আগুন লেগে ধ্বংস হয়ে গিয়েছে। তৎক্ষনাৎ তিনি 
সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন নিজে বেচে যাওয়ার 
কারণে ও সালাতের কারণে দেরী হওয়াতে। তাই আল্লাহর এ কথা স্মরণ 
করুনঃ 


ক AC EBB TEE iE AG CS AISI ¥ 


Y)" Bol 4 CY SL EY LES LEG AS 
আর তোমরা হয়ত কোন জিনিসকে অপছন্দ কর কিন্তু উহা তোমাদের জন্য 
উত্তম। আর হয়ত কোন জিনিসকে পছন্দ কর যা কিনা তোমাদের ক্ষতিকর। 
আল্লাহ তাআলা সর্বজ্ঞাত আর তোমরা কিছুই জ্ঞাত নও। (সূরা বাকারাহ, 
২১৬) 


কদর নিয়ে তর্ক করতে নেই 

প্রত্যেক মুসলিমের জন্য ওয়াজিব হল, সে এই আক্বীদা পোষণ করবে যে, 
ভাল ও মন্দ সমস্ত কিছুই আল্লাহ্‌ কর্তৃক নিয়ন্ত্রিত ও নির্ধারিত। আর উহা 
তাঁর এলেমে ও ইচ্ছাতে আছে। কিন্তু ভাল ও মন্দ করার সামর্থ বান্দার 
ইচ্ছা অনুসারেই হয়। আর তার উপর ওয়াজিব হল আদেশ ও নিষেধ 
পালনে তৎপর হওয়া। তার জন্য এটা জায়েয হবে না কোন পাপ কর্ম করে 
এ কথা বলা যে, আল্লাহ্‌ আমার জন্য এই পাপকে নির্দিষ্ট করেছিলেন তাই 
করেছি। নাইযুবিল্লাহ! 

আল্লাহ তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছেন। আর তাদের উপর 
কিতবসমূহ অবতীৰ্ণ করেছেন। যাতে বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে 
সুখের রাস্তা ও দুঃখ কষ্টের রাস্তা। আর মানুষকে সম্মানীত করেছেন বুদ্ধি, 
জ্ঞান ও চিন্তাশক্তি দ্বারা। আর সাথে সাথে তাকে গোমরাহী ও হেদায়েতের 
রাস্তা শিখিয়েছেন। 

আল্লাহ তাআলা বলেনঃ 


YoY {OO VASES HEY Saif SE) ¥ 


84 


অর্থাৎ নিশ্চয়ই আমি তাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছি। এরপর হয় সে 
শুকুর গুজার বান্দা হবে, না হয় কুফরির রাস্তা এখতিয়ার করবে। (সূরা 
আল ইনসান ৩) 

মানুষ যদি সালাত ত্যাগ করে বা মদ্যপান করে তবে সে অবশ্যই শাস্তি 
পাবে আল্লাহর হুকুম ও নিষেধ অমান্যের কারণে। তখন তার উপর কর্তব্য 
হল তওবা করা এবং অনুতপ্ত হওয়া। তখন কদরে লেখা আছে বলে রেহাই 
পেতে পারে না। 

ঈমান ও ইসলাম ভঙ্গের কারণসমূহ 

নিশ্চয় ঈমান ভঙ্গকারী কারণ রয়েছে, যেমন অজু ভঙ্গের কারণসমূহ আছে। 
যদি কোন ওযুকারী ওযু ভঙ্গের কোন একটা আমলও করেন তবে তার ওযু 
ভঙ্গ হয়ে যাবে। তখন তার উপরে ওয়াজিব হল তিনি উহাকে নতুন করে 
করবেন, সেই রকম ঈমানের ক্ষেত্রেও। 

ঈমান নষ্টকারী কারণসমূহ চার ভাগে বিভক্তঃ 

প্রথম ভাগঃ এতে সামিল আছে আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করা 
বা তাতে কোন সন্দেহ করা। 

দ্বিতীয় ভাগঃ আল্লাহ তাআলা যে সত্যিকার মা’বুদ তা অস্বীকার করা অথবা 
তাঁর সাথে কোন শিরিক করা। 

তৃতীয় ভাগঃ আল্লাহ তাআলার সুন্দর নামসমূহ অস্বীকার করা অথবা তাঁর 
সিফাতসমূহ অস্বীকার করা অথবা তাতে কোন সন্দেহ প্রকাশ করা। 

চতুর্থ ভাগঃ রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লামের রিসালাতকে 
অস্বীকার করা অথবা তাঁর রিসালাতের ব্যাপারে সন্দেহ পোষণ করা। 
প্রথম ভাগ 

আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা 

এর কয়েকটা ক্ষুদ্র প্রকারভেদ রয়েছে। 

১। আল্লাহ রাব্বুল ইজ্জতের অস্তিত্ব অস্বীকার করা। যেমন নাস্তিকরা করে 
থাকে এই বলে যে, স্রষ্টা বলে কোন জিনিসের অস্তিত্ব নেই। আর তারা 
বলেঃ কোন উপাস্য নেই। বরং জীবন হচ্ছে পদার্থ হতে। তারা প্রমাণ 
দেখায় যে, সৃষ্টি হওয়া এই সমস্ত কাজকর্ম হঠাৎ হয়ে যায় এবং প্রাকৃতিক 
কারণেই এগুলো ঘটে থাকে। তারা প্রকৃতি ও হঠাৎ হওয়ার যিনি মালিক 
তার কথা ভুলে গেছে। কারণ আল্লাহ তাআলা বলেনঃ আল্লাহ প্রতিটি 
জিনিসের স্রষ্টা, আর তিনি এই সমস্ত জিনিসের অভিভাবক ও তত্ত্বাবধায়ক। 


85 


(সূরা যুমার, ৬২) 
এই দল ইসলামের পূর্বের যামানার কাফিরদের হতেও কট্টর কাফির। 
এমনকি শয়তান হতেও ৷ কারণ, তারা উভয়েই তাদের সৃষ্টার অস্তিত্ব 
স্বীকার করত। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেনঃ 

AV 2D EO HBA ELE LAC of ¥ 
আল্লাহ। (সূরা যুখরুফ ৮৭) 


Vn ie {Ops TS fo SE BE Uy 
সে বলল, আমি তাঁর (আদম) চেয়ে উত্তম, আমাকে আগুন হতে সৃষ্টি 
করেছেনর আর তাকে মৃত্তিকা হতে সৃষ্টি করেছেন। (সূরা ছোয়াদ ৭৬) 
তাই এ জাতীয় কুফরির মধ্যে পড়বে যদি কোন মুসলিম বলে যে, ইহাকে 
প্রকৃতি সৃষ্টি করেছে অথবা বলে ইহার অস্তিত্ব নিজ থেকেই হয়েছে, 
যেমনভাবে নাস্তিক বা অন্যরা বলে থাকে। 

২। যদি কেহ নিজকে ফের’আউনের মত দাবী করে। যেমন সে বলেছিলঃ 


YE deal SCY INES HIE Ye 
অর্থাৎ আমিই তোমাদের সর্বোচ্চ প্রভু। (সূরা নাযিয়াত ২৪) 
৩। এই দাবী করা যে, দুনিয়াতে অলীদের মধ্যে কিছু কুতুব আছেন যারা 
অস্তিত্ব স্বীকার করে। তারা এই আক্বীদার ক্ষেত্রে ইসলামের পূর্বের 
কাফিরদের হতেও অধম। কারণ, তারা (কাফিররা) সর্বদাই স্বীকার করত 
যে, দুনিয়ার সমস্ত কর্ম পরিচালনাকারী একমাত্র আল্লাহ। মহান আল্লাহ 
তাদের সম্বন্ধে বলেনঃ 
Lott Ah or AR rood Hier টেপ নত ০ ঠি ০ 1% 
AEE 5 TANG EIS A BNE LENG SELB Ye 
HEI PS SIA 58 45 I C2 CAIN ELS SG 
MEEES LO, 


অর্থাৎ হে নবী । তাদের প্রশ্ন করুন, কে তোমাদের রিযিক সরবরাহ করেন 
86 


দুনিয়া ও আসমান হতে? আর কে শ্রবণের ও দর্শনের ক্ষমতার মালিক? 
আর কে জীবিতকে মৃত হতে বের করেন? আর মৃতকে জীবিত হতে নির্গত 
করেন? আর কে সমস্ত কার্য নিয়ন্ত্রণ করেন? তারা সাথে সাথে উত্তর দেবেঃ 
আল্লাহ। হে নবী! আপনি তাদের বলুনঃ তোমরা কি আল্লাহকে ভয় করবে 
না। (সূরা ইউনুস ৩১) 
8। কিছু কিছু সুফী পীরেরা বলেঃ আল্লাহ তাআলা কোন কোন সৃষ্টির মধ্যে 
আছেন। যেমন, ইবনে আরাবী বলে এক সুফী, যাকে দামেস্কে কবর দেয়া 
হয়েছে, সে বলতঃ 
রবও বান্দা, আর বান্দাও রব। 
হায় আমার বুঝে আসে না! কে কাকে ইবাদত করবে? 
চরমপন্থী সুফীরা আরো বলেঃ 
কুকুর আর শুকর তারাতো আমাদের মাবুদ ছাড়া কেউ না, আর আল্লাহ্‌ তো 
গীর্জাতে উপাসনা রত যাজক ব্যতীত কেহ নহে। 
হাল্লাজ বলতঃ আমিই সে (আল্লাহ) আর তিনিই আমি। ওলামারা তাকে 
মুরতাদ বলে ঘোষণা দিয়ে তার কতলের রায় দিয়েছিলেন। ফলে তাকে 
হত্যা করা হয়। তারা যে এই ধরণের সাংঘাতিক কথাসমূহ বলে আল্লাহ তা 
হতে সম্পুর্ণ পাক ও পবিত্র। 
ইবাদতে শিরকের মাধ্যমে ঈমান নষ্ট 
দ্বিতীয় ভাগঃ এতে আছে আল্লাহ তাআলা যে মাবুদ তাকে অস্বীকার করা বা 
তাঁর ইবাদতে কোন শিরক করা। এর মধ্যে অন্তর্ভুক্ত হলোঃ 
ইবাদতকারী। আর তারা, যে আল্লাহ্‌ এই সমস্ত জিনিসের সৃষ্টা, তাঁর 
ইবাদত হতে বিরত থাকে। আর এই সমস্ত জিনিস না কারো ভাল করতে 
পারে আর না পারে ক্ষতি করতে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেনঃ 
I 2 RELI LEG LLG GIG Lf 55 S45 ¥ 
HEE LEELA A LIL LH 
NV ls FY SLE 
আর তার নিদর্শনের মধ্যে আছে রাত্র, দিবস, সূর্য, চন্দ্র। তোমরা সূর্যকে 
সিজদা কর না, চন্দ্রকেও নয়, বরং এ আল্লাহর সিজদা কর যিনি এদের 


87 


সৃষ্টি করেছেন। যদি তোমরা সত্যিকার ভাবে তারই ইবাদত করতে চাও। 
(সূরা ফুসিসলাত ৩৭) 

২। এঁ সমস্ত ব্যক্তি যারা এক আল্লাহর ইবাদত করে এবং তার ইবাদত 
করার সাথে সাথে অন্য মাখলুকের ও ইবাদত করে থাকে -যেমন 
আউলিয়াদের ইবাদত করে তাদের ছবি বা কবরকে সামনে রেখে- তারা 
ইসলামের পূর্বের মুশরিকদের সমতুল্য। কারণ তারাও আল্লাহর ইবাদত 
করত এবং যখনই প্রচন্ড বিপদে পড়ত একমাত্র তাকেই ডাকত। আর 
সুখের সময় অথবা বিপদ কেটে গেলে অন্যদের ডাকত। তাদের সম্পর্কে 
আল্লাহ তাআলা আল-কোরআনে বলেনঃ 


=4 4) শা ৰ ০৯ ত ৰব পলাব EAHA CT) A 
AI EE CB DITA Engl HES AG GS 3 


10 ip 4 CY SEE 
আর যখন তারা কোন নৌকায় আরোহণ করত তখন ইখলাসের সাথে 
তাঁকে ডাকত। আর যখন তিনি তাদের রক্ষা করে তীরে পৌছিয়ে দিতেন, 
তখনই তারা তাঁর সাথে শিরক করত। (সূরা আনকাবুত ৬৫) 
আল্লাহ তাআলা এদেরকে মুশরিক বলে বর্ণনা করেছেন যদিও তারা যখন 
নৌকাতে ডুবে যাওয়ার ভয় পেত তখন এক আল্লাহকে মনে প্রাণে ডাকত। 
কিন্তু তারা এ নীতির উপর সর্বদা চলত না। বরং যখন তিনি তাদের উদ্ধার 
করতেন তখন তারা অন্যকেও তাঁর সাথে ডাকত। 

৩। আল্লাহ তাআলা ইসলামের পূর্বের আরবদের অবস্থা সম্পর্কে রাজী খুশী 
ছিলেন না, আর বিপদের সময়ে তাঁকে যে তারা ডাকত এঁ ইখলাসকেও 
গ্রহণ করতে রাজী ছিলেন না। ফলে তাদেরকে তিনি মুশরিক বলে সম্বোধন 
করেছিলেন। তাহলে বর্তমান যামানার কিছু সংখ্যক মুসলিম নামধারী লোক 
আজকাল সুখেরও দুঃখের উভয় সময় আউলিয়া বলে কথিত লোকদের 
কবরে আশ্রয় ও বিপদমুক্তি চায় তাদের সম্বন্ধে আপনাদের কি ধারণা? আর 
তাদের এমন সব জিনিস চায় যা আল্লাহ ব্যতীত অন্য কারো দেবার ক্ষমতা 
নেই। যেমন রোগ মুক্তি, রিযিক চাওয়া, হেদায়াত চাওয়া ও এই জাতীয় 
অন্যান্য জিনিস। আর তারা এই সমস্ত অলী-আল্লাহদের যিনি সৃষ্টা, তাকে 
তারা ভুলে থাকে। যিনি হচ্ছেন রোগে সুস্থতা দানকারী, রিযিকদাতা, 
হেদায়াত দানকারী। এঁ সমস্ত মৃত ব্যক্তিদের হাতে কোন ক্ষমতাই নেই। 


88 


তার অন্যদের কান্নাকাটি শুনতেই পায় না। যাদের সম্পর্কে আল্লাহ তাআলা 
বলেনঃ 


Y As LU) Ass x EH “0 sh os CH LG 
Ken OR LIE BBE pe FE 


YE 1s (O ns BES ক 
আর তোমরা তাকে ছেড়ে অন্যদের যে ডাকছ তারাতো সামান্যতম 
জিনিসেরও অধিকারী নয়। যদি তাদের কাছে দুআ করো তারাতো তোমার 
দু’আ শুনতেই পায় না। আর যদি শুনত, কক্ষণই তোমাদের উত্তর দিত না। 
আর তোমরা যে শিরক করছ তাকে কিয়ামতের দিন তারা পুরাপুরি 
অস্বীকার করে বসবে। আর আমার মত এইরকম খবরদার ছাড়া অন্য কেহ 
তোমাকে এইরকম সাবধানও করবে না। (সুরা ফাতির ১৩-১৪) 

২। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বুঝিয়েছেন যে, মৃত ব্যক্তিদের 
যে ডাকা হয় তা তারা শুনতেও পায় না। আর এটাও স্পষ্ট করে বলেছেন 
যে, তাদের নিকট দু’আ করা বড় শিরকের অন্তর্ভুক্ত। 

হয়ত কেহ বলবেনঃ আমরা তো এই ধারণা পোষণ করি না যে, এই সমস্ত 
আউলিয়া ও নেককারগণ কোন ভাল বা মন্দ করার ক্ষমতা রাখে। বরং 
তাদেরকে মধ্যস্থতাকারী বা শাফায়াতকারী হিসাবে গ্রহণ করছি যাদের 
অসিলায় আল্লাহর নৈকট্য হাছিল করি। তাদের উত্তরে আমরা বলবঃ 
ইসলামের পূর্বের মুশরিকরাও এই ধারনাই পোষণ করতো। তাদের সম্বন্ধে 
আল-কোরআন বলেছেঃ 


EIA 244325975 A427 Nf AS rr 


5 ALY CA ss 2 LLG 


£ 5 A 
ES) ER THEA {Gs EY CG ANE Se EB He Gi 
\A EES LORS SEBEL ES NEGA 


EEE ST ENE CL 
পারত, আর না ভাল করতে পারত। তারা বলত, এরা হচ্ছে আমাদের জন্য আল্লাহর 
নিকট শাফায়াতকারী। হে নবী আপনি বলুনঃ তোমরা কি আল্লাহকে এমন কোন কথা 
বলতে চাও যা আসমান ও জমিনের কেহ জানে না? সমস্ত পবিত্রতাতো আল্লাহর। 


89 


আর এরা যে শিরক করেছে তিনি তার অনেক উর্ধ্বে। (সূরা ইউনুস ১৮) 

এই আয়াত হতে এটা স্পষ্টই প্রতিয়মান হচ্ছে যে, যারা আল্লাহ্‌ ছাড়া অন্যের ইবাদত 
করে ও দু’'আ করে তারা মুশরিকদের অন্তর্ভুক্ত। যদি ও তাদের অন্তরে এটা থাকে 
যে, তারা ভাল বা মন্দ কিছুই করতে পারে না, বরং তারা শুধুমাত্র শাফায়াত করার 
অধিকারী। 


LE 5: A) oe বু) oa UIA 3 os bi LAT 


যে, আমরাতো তাদের ইবাদত করি এজন্য যে, তারা আমাদের আল্লাহর 
নৈকট্য হাছিল করায়ে দেবে। আল্লাহ তাআলা, তারা যে সমস্ত ব্যাপারে 
মতাবিরোধ করছে তার বিচার অবশ্যই করবেন। আল্লাহ তাআলা কখনো 
কোন মিথ্যাবাদী কাফিরদের হেদায়েত দান করবেন না। (সূরা যুমার ৩) 
এই আয়াতে স্পষ্টভাবে এটাই বলা হয়েছে যে, যারা আল্লাহর নৈকট্য 
হাছিলের জন্য গাইরুল্লাহর নিকট দু’আ করবে তারা কাফির। কারণ, রাসূল 
সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ (নিশ্চয়ই দু’আ হচ্ছে ইবাদত)। 
(বর্ণনায় তিরমিযি) 

8। ঈমান ভঙ্গকারী আমলের মধ্যে আছে, যদি এই ধারণা পোষণ করা হয় 
যে, আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তার দ্বারা বিচার করা বর্তমান 
যামানায় সম্ভব নয়। অথবা অন্যান্য যে মানুষের বানানো নিয়ম কানুন 
আছে তাকে যদি সহীহ মনে করা হয় তাহলেও সে কাফির। কারণ এই 
হুকুম দেওয়াটা হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা বলেনঃ 


BLS 1; 1 


6 ETO -SEO 
S15 Ll Gf SY 15 26) তু) [Hee MAPS ্্্ণ OL 


হুকুম দেওয়ার মালিক ত একমাত্র আল্লাহ। তিনি হুকুম করেছেন তাকে 
ছাড়া অন্যের ইবাদত করবে না। এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দ্বীন। কিন্তু বেশীর 


90 


ভাগ লোকেরাই এটা জানে না। (সূরা ইউসূফ ৪০) 
অন্যত্র আল্লাহ তাআলা বলেনঃ 

EE BL {CY SLATNA SAKAI, KEL SG 
অর্থাৎ আর যারা আল্লাহ তাআলা কর্তৃক নাজিলকৃত আয়াত দ্বারা বিচার করবে না 
তারাই হচ্ছে কাফির। (সূরা মায়েদা 8৪8) 
এই ধারণা করে যে, আল্লাহ প্রদত্ত আইনই সঠিক, কিন্তু মানুষের আইনে বিচার করে 
নিজের নফসানিয়াত অনুযায়ী অথবা কারো অর্পিত দায়িত্ব পালনের জন্য, তবে সে 
জালিম ও ফাসিক। ইবনে আব্বাস (রাঃ) এর কাওল অনুযায়ী সে কাফির নয়। তিনি 
বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ কর্তৃক অবতীর্ণ কোন হুকুমকে অস্বীকার করে সে 
কাফির। আর যে উহাকে স্বীকার করে অথচ সেই অনুযায়ী বিচার করে না সে জালিম 
ও ফাসিক। ইহাকে ইবনে জরীর তবারী (রঃ) গ্রহণ করেছেন। আর আতা (রঃ) 
বলেনঃ (কুফর এর ছোট কুফরিও আছে)। 
কিন্তু যদি কেহ আল্লাহর শরীয়তকে বাতিল করে এ স্থানে মানুষের বানানো কোন 
আইন কানুনের প্রচলন করে এই বিশ্বাসে যে, উহা এই যামানার জন্য উৎকৃষ্ট, তাবে 
সে কাফির হয়ে ইসলাম থেকে বের হয়ে যাবে। এতে কোন দ্বিমত নেই। 
৫। ঈমান নষ্টকারী আমলের মধ্যে আছেঃ আল্লাহ প্রদত্ত বিচারে খুশী না থাকা অথবা 
এতটুকুও ধারনা করা যে, এঁ বিচার বড়ই সংকীর্ণ ও কষ্টদায়ক। কারণ আল্লাহ 
তাআলা বলেনঃ 


2 wh DA ht পু মলা = কলেজ ত RFE RAE RIE 
3 UE SS LE IGE C3 BLSSS 52 SIS I ISS BY 


10 ell CY CASSIS SENG Co 


না, কখনো নয়, তোমর রবের কসম ! তারা কখনো ঈমানদার হতে পারবে না 
যতক্ষণ পর্যন্ত না তাদের মধ্যে যে বিরোধ দেখা দেয় তাতে তোমাকে বিচারক না 
করে। তারপর তুমি যে বিচার করবে তাতে তাদের অন্তরে কোন কষ্ট অনুভব করবে 
না বরং তাকে পূর্ণভাবে গ্রহণ করে নেবে। (সূরা নিসা ৬৫) 

অথবা আল্লাহ কর্তৃক অবতীর্ণ বিচারকে অপছন্দ করা। কারণ আল্লাহ তাআলা বলেনঃ 


ৰ. EA 


AE LEAT AS ELIS CY LAI ACS ECG 


91 


1- ASO 


আর যারা কুফরি করে তাদের জন্য ধ্বংস, আর তাদের আমলসমূহ গোমরাহীতে 
পরিণত হবে। আল্লাহ যা নাযিল করেছেন তা তারা অপছন্দ করেছে। ফলে তাদের 
আমলসমূহকে তিনি নষ্ট করে দিয়েছেন। (সুরা মুহাম্মদ ৮-৯) 


ঈমান নষ্টকারী আমলের মধ্যে 

আল্লাহর সিফাতসমূহে শিরক করা 

তৃতীয় ভাগঃ এতে আছে আল্লাহ তাআলার সিফাত সমূহকে বা সুন্দর নামসমূহ 
অস্বীকার করা বা তাতে কোন সন্দেহ পোষণ করা। 

১। ঈমান নষ্টকারী আমলের মধ্যে আছে, কোন মুমিন কর্তৃক আল্লাহ তাআলার সুন্দর 
নাম বা সিফাত সমূহকে অস্বীকার করা যা কোরআন ও সহীহ হাদীস দ্বরা প্রমাণিত। 
যেমন- আল্লাহ তাআলা যে সর্বজ্ঞাত তা অস্বীকার করা, অথবা তার কুদরতকে বা 
তার জীবনকে বা শোনা বা দেখাকে বা তার রহমতকে অথবা তিনি যে আরশের 
উপর আছেন তাকে অথবা তিনি যে দুনিয়ার আসমানে অবতীর্ণ হন তাকে অথবা 
তার হাতকে অথবা চক্ষুদ্বয়কে অথবা অন্যন্য যে সিফাতসমূহ সাবেত আছে তা 
কোনটি অস্বীকার করা। আবার তা স্বীকার করতে যেয়ে তার কোন বিষয়কে কোন 
মাখলুকের সাথে তুলনা করা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেনঃ 


VN iso {OS LAE BL SES 


তার মত কিছু নেই, কিন্তু তিনি শুনেন ও দেখেন। (সূরা শোরা ১১) 

আল্লাহ তাআলা স্পষ্টভাবে এই আয়াতে বলেছেন যে, তার সাথে কোন সৃষ্টির কোন 
মিল নেই। কিন্তু তার যে শোনার ও দেখার ক্ষমতা আছে তা তিনি বর্ণনা করেছেন। 
অন্যন্য সিফাত ও একই রকম। 

২। বিশেষ করে কিছু কিছু সিফাতকে ঘুরিয়ে অন্যভাবে বলাও বিশেষ ভুল ও 
গোমরাহির অন্তর্ভুক্ত। উহাদের প্রকাশ্য অর্থ হতে অন্য অর্থে নিয়ে যাওয়াও এর মধ্যে 
শামিল। যেমন এসতোয়াকে এসতাওলা বলা। এসতোয়া অর্থ হল উর্দ্ধারোহণ এবং 
উচু হওয়া যা ইমাম বুখারী (রঃ) তার সহীহ কিতাবে বলেছেন। ইমাম মুজাহিদ ও 
আবুল আলিয়া হতে বর্ণনা করেন -তারা উভয়ে ছিলেন সালাফে সালেহীনদের 


92 


অন্তর্ভুক্ত, কারণ তারা ছিলেন তাবেয়ীন- যখন কোন সিফাতকে ঘুরিয়ে ব্যাখ্যা করা 
হয় তখন তা অস্বীকারের পর্যায়ে পড়ে। কারণ এসতোয়াকে যখন এসতাওলা বলা 
হয় তখন আল্লাহ তাআলার এক সিফাতকে অস্বীকার করা হয়। উহা হল, আল্লাহ যে 
আরশের উপর আছেন সেই সিফাতকে অস্বীকার করা, যার কথা কোরআন ও 
হাদীসে উল্লেখ করা হয়েছে। 

আল্লাহ তাআলা বলেনঃ 


° 5 LO SAEIG y 
(আল্লাহ তাআলা) রহমান আরশে অবস্থান নিলেন। (উঠলেন ও উর্দ্ধারোহণ 
করলেন)। (সূরা ত্বাহা ৫) 
অন্যত্ৰ আল্লাহ তাআলা বলেনঃ 


V1 lal OY 335 2 BINS LE LMG of Ll Ye 
তোমরা কি এঁ সত্বা হতে নির্ভয় হয়ে গেলে যিনি আসমানের উপর আছেন আর 
যিনি তোমাদের পৃথিবীতে ধ্বসিয়ে দিতে পারেন। (সূরা মুলুক ১৬) 
আর রাসুল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ আল্লাহ তাআলা এক কিতাব 
লিখেছেন... উহা তার নিকট আছে আরশের উপর। (বর্ণনায় বুখারী ও মুসলিম) 
যখন কোন সিফাতের ঘুরিয়ে ব্যাখ্যা দেয়া হয়, উহা সাথে সাথে বিকৃত ব্যাখ্যায় 
পরিণত হয়। 
তার “মানহাজ ওয়া দেরাসাত ফিল আসমা ওয়াস্সিফাত” নামক গ্রন্থে ২৩ নং 
পৃষ্ঠায় বলেনঃ আমি এই প্রবন্ধকে শেষ করতে চাচ্ছি ২টি বিষয়ে আলোচনা করেঃ 
প্রথমতঃ যারা এভাবে ঘুরিয়ে ব্যাখ্যা করে তাদের খেয়াল করা উচিত আল্লাহ্‌ 
তাআলার এঁ কথার প্রতি যাতে তিনি ইহুদীদের বলেছিলেনঃ 

DES ELOE SS 
এবং তোমরা বল, হিততাহ (সূরা আল-বাক্বারাহ ৫৮) 
তারা এই শদ্বের মধ্যে নুন অক্ষরটি বাড়িয়ে বলেছিল “হিনতা” আর ইহাকে আল্লাহ্‌ 
তাআলা বলেছেন, তার কথা বদল করেছিল। এই সম্পর্কে তিনি বলেনঃ 


ৰ পৰব 


G5 MG LF CH SE MBE IE LS LI ¥ 


93 


04524 CY SLL BEC IE 
আর যারা যালিম ছিল তারা এ কথা, যা তাদের বলতে বলা হয়েছিল, তা বদলিয়ে 
বলল। ফলে আমি এঁ যালিমদের উপর তাদের ফাসিকী কার্যের জন্য আসমান হতে 
আযাব বর্ষণ করি। (সূরা আল বাক্বারাহ ৫৯) 
ঠিক তেমনি আল্লাহ বলেন ‘এসতোয়া’ বলতে, আর তারা বলছে এসতা’লা। 
খেয়াল করে দেখুন এরা এখানে “লামকে” বাড়িয়েছে যেমন করে ইহুদীরা “নুনকে” 
বাড়িয়েছিল। (ইহা ইবনে কাইয়ুম রহ. উল্লেখ করেছেন। 
আল্লাহ তাআলা তার নিজের জন্য খাস করে এমন কিছু সিফাত রেখেছেন যা তার 
মাখলুকের কারো মধ্যেই নেই। যেমন গায়েবের এলেম। 

এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেনঃ 
08 Hl LO RIA CAE ¥ 
আর তার নিকট আছে সমস্ত গায়েবের চাবি কাঠি যা অন্য কেহ জানে না। (সূরা 
আন’আম৫৯) 
ওহীর মাধ্যমে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেনঃ 
Akos 27 


LTA ILS on SET LI 3B EL S48 BAIS Y 


YY - V1 im LGB LG IK 
তিনি হচ্ছেন গায়েব সম্বন্ধে জ্ঞাত। অন্য কারো কাছে উহা তিনি প্রকাশ করেননি। 
তবে রাসূলদের মধ্যে কাউকে কাউকে খুশী হয়ে (জিনিয়েছেন)। (সূরা জিন, ২৬) 
বুরদাহ নামক কবিতায় বুছাইরি রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে যা 
বলেছেন তাতে কুফরি ও গোমরাহী প্রকাশ পায়। 
তিনি বলেনঃ নিশ্চয়ই আপনার দয়াতেই দুনিয়া সৃষ্টি হয়েছে এবং চলমান। 
আর আপনার এলেম হতেই ল্‌ওহে মাহফুজ ও কলমের এলেম। 
কিন্তু, সত্যিকারভাবে দুনিয়া ও আখিরাতের সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলা কর্তৃক ও 
তারই দয়ায়। উহা রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের দয়ায় বা তার সৃষ্টির 
কারণে হয়নি, যেমন ভাবে উক্ত কবি বলেছেন। 
আল্লাহ তাআলা বলেনঃ 


94 


VW ca £ Coy SANG 8 


নিশ্চয়ই আমার জন্যই আখিরাত ও দুনিয়া । (সূরা লাইল, আয়াত১৩) 
নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম লওহে মাহফুজে কি আছে 
তা জানেন না, আর কলম দ্বারা কি লেখা হয়েছে তাও তিনি জানেন না। 
কিন্তু এই কবি তার বিপরীত বলেছেন। 

কারণ এগুলো হচ্ছে এমন গায়েব যা আল্লাহ ছাড়া অন্য কেহ জানে না। এই 
সম্পর্কে আল্লাহ তাআলা বলেনঃ 


USL ¥ 


৭ ০7 এ জোল ত ত বি ০০১ 
DIL IG EO HMI AH LN SIMI AIIY SY 
10 ‘All ্ু 


হে নবী! আপনি বলুন, আসমান ও জনিনের গায়েব কেহ জানে না আল্লাহ 
ব্যতীত। (সূরা নমল ৬৫) 

আর ওলী-আল্লাহদের তো প্রশ্নই উঠে না যে, তারা গায়েব জানবে। আর 
ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলদের যে গায়েবের খবর দিতেন তাও 
তারা জানতে পারে না। কারণ, ওহী কখনও আউলিয়াদের উপর অবতীর্ণ 
হয় না। উহা শুধু নবী-রাসূলদের উপর অবতীর্ণ হত। তাই, যে ব্যক্তিই দাবী 
করবে যে, সে এলমে গায়েব জানে আর যারা তাদের বিশ্বাস করবে, উভয় 
দলেরই ঈমান নষ্ট হয়ে যাবে। 

এ সম্পর্কে রাসূল সাল্লান্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি কোন 
গায়েব জানার দাবীদার ব্যক্তি বা গণক (যারা হাত দেখে) এর নিকট যাবে 
এবং তারা যা বলে তা বিশ্বাস করবে তবে সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়া সাল্লামের উপর যা অবতীর্ণ হয়েছে তাকে অস্বীকার করে 
কুফরি করল। (বর্ণনায় আহমদ) 

এই জাতীয় এলমে গায়েব জানার দাবীদার ও চরম মিথ্যাবাদী দজ্জালরা 
যা বলে উহা হচ্ছে তাদের ধারনা, এবং শয়তানের ধোকাবাজী। যদি তারা 
দিত। আর জমিনের গুপ্তধনসমূহ বের করে দিত। আর এভাবেই তারা 
মানুষদের উপর বোঝা হয়ে পড়েছে আর ভন্ডামীর মাধ্যমে তাদের পয়সা 
গ্রহণ করছে। 

রাসূলুল্লাহ সাল্লান্লাহ আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে কোন খারাপ ধারণা 


95 


ঈমান নষ্ট করে 

চতুৰ্থ ভাগঃ ঈমান নষ্টকারী আমলসমূহের মধ্যে আছে কোন একজন 
রাসূলকে অস্বীকার করা বা তাদের সম্বন্ধে কোন খারাপ ধারনা পোষণ 
করা। এর মধ্যে অন্তর্ভুক্ত আছেঃ 

১। আমাদের রাসূলের সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম রিসালাতকে 
অস্বীকার করা। কারণ, মুহাম্মদ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম যে 
আল্লাহর রাসূল এই সাক্ষ্য দেয়া ইসলামের রোকনের এক রোকন। 

২। রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে কোন খারাপ ধারনা 
পোষণ করা বা সত্যবাদিতা সম্পর্কে বা আমানত বা পবিত্রতা সম্পর্কে 
সন্দেহ পোষণ করা। রাসূল সাল্লান্পাহ আলাইহি ওয়া সাল্লামকে গালি দেয়া, 
অথবা কোন ঠাট্টা বিদ্রুপ করা, অথবা তার অবমূল্যায়ন করা অথবা তার 
কার্য সমূহ যা সাবেত আছে সে সম্পর্কে কোন আজে বাজে কথা বলা। 

৩। রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লামের কোন সহীহ হাদীস সম্পর্কে 
খারাপ কথা বলা বা তাকে মিথ্যা সাব্যস্ত করা অথবা তিনি যাদি কোন সত্য 
খবর দিয়ে থাকেন তাকে অস্বীকার করা। যেমনঃ দজ্জালের প্রকাশ পাওয়া 
অথবা ঈসা (আঃ) কে আসমান হতে অবতীর্ণ হয়ে তার শরীয়ত মত বিচার 
করবেন একথা অস্বীকার করা। এ জাতীয় আরো অনেক কথা যা কোরআন 
দ্বার প্রমানিত তা অস্বীকার করা। 

8৪। অথবা কোন একজন রাসূলকে অস্বীকার করা যাদের আল্লাহ তাআলা 
প্রেরণ করেছিলেন আমাদের রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লামের পূর্বে 
অথবা তাদের সময়ে তাদের সমপ্রদায়ের সাথে যে ঘটনা ঘটেছিল যা 
আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন বা রাসূল সাল্লাল্পাহ আলাইহি 
ওয়া সাল্লাম সহীহ হাদীসে বর্ণনা করেছেন তা অস্বীকার করা। 

৫। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের পরে মিথ্যা 
নবুয়তের দাবী করে। যেমন- মির্জা গোলাম আহমদ কাদিয়ানী করেছে 
কোরআন তার দাবীর বিরোধিতা করে বলেছেঃ 


{OC I HLS SSIS AAULLE IE 
£. lal 
মুহাম্মদ তোমাদর মধ্যে কোন পুরুষের পিতা নন। কিন্তু তিনি আল্লাহর 
রাসূল এবং সমস্ত নবীদের শেষ নবী। (সূরা আল আহযাব, আয়াত ৪০) 


96 


এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 

(ale G24) Ss OH SN SUN 
আমিই শেষ, আমার পর আর কোন নবী নেই। (বর্ণনায় বুখারী ও মুসলিম) 
যদি কেহ বিশ্বাস করে যে, মুহাম্মদ সাল্লান্পাহ আলাইহি ওয়া সাল্লামের পর 
অন্য কোন নবী আছে, সে কাদিয়ানীই হউক বা অন্য কেহ, তবে সে কুফরি 
করল এবং তার ঈমান নষ্ট হয়ে গেল। 
৬ু। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামকে এমন সব গুণে 
বিভূষিত করে যা আল্লাহ তাআলা করেননি । যেমনঃ সর্ব ধরনের এলমে 
গায়েব তিনি জানতেন। যেমনঃ অনেক সুফী পীরেরা বলে থাকে। রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম -কে সম্বোধন করে তাদের এক কবি বলেঃ 
হে সমস্ত গায়েব জাননেওয়ালা! আপনার উপর দরূদ বর্ষিত হউক। 
৭। যারা রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়া সাল্লাম হতে এমন জিনিস 
পেতে ইচ্ছা করে যা দেবার মালিক আল্লাহ ছাড়া অন্য কেহ্‌ নয়। যেমনঃ 
সাহায্য চাওয়া, বিজয়ের সাহায্য চাওয়া, রোগমুক্তি অথবা এই জাতীয় 
কাৰ্যসমূহ, যা আজ মুসলিমদের মধ্যে বহু দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ 
করে সুফীদের মধ্যে। তাদের কবি বুসাইরী বলেনঃ এমনকি গভীর জঙ্গলে 
কোন সিংহ যদি কারও সম্মুখে এসে আক্রমণ করতে উদ্যত হয় এবং এমন 
মুহুর্তে যদি রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের নিকট সাহায্য 
চাওয়া হয় তবে তিনি তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। যতবারই 
ততবারই উহা তার নিকট হতে পেয়েছি। 
আল কোর-আনের দৃষ্টিতে এই জাতীয় কথাগুলো শিরক দ্বারা পূর্ণ। কারণ 
আল্লাহ তাআলা বলেন। 


1 Ua LOH nse HAG Y 
সাহায্য কখনো আসতে পারে না আল্লাহ ব্যতীত অন্য কেহ হতে। (সূরা 
আনফাল ১০) 
আর রাসুলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম নিজেও উপরোক্ত ধরণের 
কবিতার বিরোধিতা করে বলেনঃ 
“যদি কিছু চাও আল্লাহর নিকট চাও। আর যিদি সাহায্য চাও তার নিকটেই 


97 


চাও (বর্ণনায় তিরমিযি) 

তাহলে কিভাবে এটা সম্ভব যে, লোকেরা বলে থাকে, আউলিয়াগণ 
গায়েবের এলেম জানেন অথবা তাদের জীবিত অবস্থায় বা মৃত্যুর পর নজর 
নেয়াজ মানত দেয়। আর তাদের জন্য পশু যবেহ কর। আর তাদের কাছে 
এমন সব জিনিসের দাবী করে যা আল্লাহ ছাড়া কারো নিকট পাওয়ার আশা 
নাই। যেমনঃ রিযিক চাওয়া, রোগ মুক্তি চাওয়া ও বিপদে উদ্ধার চাওয়া ও 
এই জাতীয় অন্যান্য সাহায্য প্রার্থনা! এতে কোন সন্দেহ নেই যে, এই 
আমলগুলো বড় শিরকের অন্তর্ভুক্ত। 

৮। তবে আমরা রাসূলগণের কোন মোজেযাকে অস্বীকার করি না। আর না 
আউলিয়াগণের কারামতসমূহ অস্বীকার করি। তবে যেটা আমরা অস্বীকার 
করি তা হল তাদেরকে আল্লাহর শরীক স্থির করা। 

আল্লাহর নিকট যেভাবে দু'আ করি তাদের নিকট ও একই ভাবে দু'আ 
করা কিংবা তাদের জন্য যবেহ করা অথবা তদের জন্য নজর নেয়াজ মানত 
পেশ করা। এমনকি তাদের কারো কারো মাজার টাকা পয়সা দ্বারা পূর্ণ হয়ে 
যায়। আর উহা এ মাজারের খাদেম ও পুজারীরা গ্রহণ করে অন্যায় ভাবে 
ভক্ষণ করে। আর অন্যদিকে কত ফকির মিসকিন রয়েছে যাদের এক মুষ্টি 
আহার জোটে না। 

এক কবি বলেনঃ 

আমাদের কত জীবিত ব্যক্তি আছেন যারা এক পয়সাও পায় না। আর 
অনেক মৃতরা লাখ লাখ টাকা কামাই করে। 
অন্যদিকে অনেক ধরনের মাজার, (কবর) জিয়ারতের পবিত্র জায়গার মূল 
বলে কিছুই নেই। বরং ওগুলো মিথ্যাবাদীদের বানান। এই সমস্ত 
ধোকাবাজরা এগুলো স্থাপন করেছে যাতে করে মানত, নজরানার নামে 
তাদের নিকট টাকা পয়সা আসে। এর দলীল নিম্নে পেশ করছি। 

প্রথম ঘটনা 

আমার এক বন্ধু, যার সাথে আমি একত্রে পড়াশুনা করেছি তিনি বলেনঃ 
সুফীদের একপীর একদা আমার মা’র বাড়ীতে আসেন এবং তার নিকটে 
চাঁদা চায় একটা নির্দিষ্ট রাস্তায় এক ওলির কবরে সবুজ পাতাকা স্থাপন 
করার জন্য। তখন তিনি তাকে কিছু টাকা দেন। সে ইহা দ্বারা একটা সবুজ 
কাপড় খরিদ করে এবং উহা কবরের উপর স্থাপন করে। তারপর লোকদের 
ডেকে ডেকে বলতে থাকেঃ ইনি আল্লাহর অলিদের একজন। আমি স্বপ্নে 


98 


তার দেখা পাই। এইভাবে সে টাকা পয়সা জমাতে শুরু করে। তারপর 
যখন সরকারের তরফ হতে রাস্তা প্রশস্ত করতে চায় এবং কবরকে উচ্ছেদ 
করতে চায় তখন এ ব্যক্তি, যে এই মিথ্যা কবরকে স্থাপন করেছিল, এই 
বলে চতুর্দিকে গুজব ছড়াতে লাগল যে, যে যন্ত্র দ্বারা এই মাজার উচ্ছেদ 
করতে চেয়েছিল উহা ভেঙ্গে গিয়েছে। কিছু কিছু লোক উহা বিশ্বাসও করে। 
চতুর্দিকে এ কথা ছড়িয়ে পড়ে। ফলে সরকারী লোকজন ও এ ব্যাপারে ভয় 
পেতে শুরু করে। এই দেশের এক মুফতি সাহেব আমাকে বলেন যে, 
হুকুমতের লোকেরা এক মধ্যরাত্রিতে তার নিকটে এসে বলল, ওমুক অলীর 
কবরকে অপসারণ করতে হবে। তিনি সেখানে যেয়ে দেখেন সৈন্যরা এ 
জায়গা ঘিরে রেখেছে। তারপর যন্ত্রপাতি এনে কবরকে উচ্ছেদ কারা হয়। 
এই মুফতী কবরস্থানে প্রবেশ করলেন ভিতরে কি আছে তা দেখার জন্য, 
কিন্তু তিনি ভিতরে কিছুই দেখতে পেলেন না। তখন বুঝাতে পারলেন এই 
কবর মিথ্যা ও বানান। 


দ্বিতীয় ঘটনা 

আমরা মক্কার হারাম শরীফের এক শিক্ষকের নিকট এই ঘটনা 
শুনেছিলাম। একদা এক ফকির ব্যক্তি তার মত আর এক ফকিরের সাথে 
সাক্ষাৎ করে৷ প্রত্যেকেই তাদের দারিদ্রের ব্যাপারে বহু কথা বলে। 
তারপর তারা এক অলীর কবরের প্রতি খেয়াল করে দেখে যে, উহা টাকা 
পয়সা, সম্পদ দ্বারা পরিপূর্ণ। তখন তাদের একজন অন্যজনকে বলে যে, 
এসো, আমরা একটা কবর বানিয়ে তা এক অলীর নামে প্রচার করি, 
ফলে আমরা অনেক টাকার মালিক হয়ে যাব 

তার বন্ধু তাতে সম্মত হয় এবং তারা একত্রে রাস্তা দিয়ে হাটতে শুরু করে। 
রাস্তায় দেখে, এক গাধা চিৎকার করছে। তখন তারা তাকে যবেহ করে এবং 
এক গর্তে তাকে পুতে রাখে। আর তার উপরে এক কবর ও গুম্বুজ তৈরী 
করে। তখন তাদের প্রত্যেকে এ কবরে মাথা ঘষতে থাকে, সিজদা করতে 
থাকে বরকতের জন্য। রাস্তা দিয়ে যারা যাচ্ছিল তারা এ সম্পর্কে 
জিজ্ঞাসাবাদ করতে থাকে। তারা বলে, ইহা হচ্ছে আল্লাহর অলী হুবাইশ 
ইবনে তুবাইশের কবর। তার যে কত কেরামত ছিল তা ভাষায় ব্যক্ত করা 
যায় না। ফলে, কবরের নিকটে লোকেরা নজর মানত হিসাবে টাকা পয়সা, 
সদকাহ ও অন্যান্য দান খয়রাত করতে শুরু করে। এভাবে আসন্তে আস্তে 


99 


প্রচুর টাকা জমা হয়। একদিন এই ফকিরদ্বয় বসে বসে তাদের টাকা পয়সা 
ভাগ করতে শুরু করে। ভাগ করতে যেয়ে তাদের মধ্যে মত বিরোধ দেখা 
দেয়। তাদের চেচামেচি শুনে লোকেরা জড় হতে শুরু করল। তখন তাদের 
একজন বললঃ এই অলীর কসম আমি তোমার নিকট হতে কোন টাকা গ্রহণ 
করিনি। তখন অন্যজন বললঃ তুমি এই অলীর কসম খাচ্ছ! তুমি ও আমি 
এটা ভাল করেই জানি যে, এই কবরে এক গাধা আছে যাকে আমরাই 
দাফন করেছিলাম। লোকেরা তার কথা শুনে বিস্ময়ে অবাক হয়ে গেল। আর 
তারা যে নজর নেয়াজ দিয়েছিল তার জন্য আফসোস করতে শুরু করল। 
তখন তাদের ধমকিয়ে ও তিরঙ্কার করে লোকেরা তাদের মালামাল ফেরত 
নিয়ে গেল।। 


বাতিল আক্বীদা যা কুফরির দরজাতে পৌছে দেয় 
১। যেমন অনেকে বলেন যে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়া সাল্লামের কারণে দুনিয়া সৃষ্টি করেছেন। তারা দলীল হিসাবে এই 
বানোয়াট মিথ্যা হাদীসে কুদসী পেশ করে। উহা হলঃ যদি না তুমি হতে 
তবে দুনিয়া সৃষ্টি করতাম না। 
ইবনে জাওযী রহ. বলেন ইহা মাউজু বা বানোয়াট হাদীস। আর বুছাইরী 
যখন এই কবিতা বলে তখন তা মিথ্যাই বলেঃ 
যদি তিনি (মুহাম্মদ সাল্লান্পাহ আলাইহি ওয়া সাল্লাম) না হতেন তবে 
দুনিয়াকে অনস্তিত্ব হতে অস্তিত্বে আনা হত না। 
উপরোক্ত আকৃীদা-বিশ্বাস আল্লাহর নিম্মোক্ত কথার খেলাফ। 
আল্লাহ তাআলা বলেনঃ 


01:0 CY LSA YIN ALE UG ¥ 
নিশ্চয় আমি জীন ও ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের 
জন্য। (সূরা যারিয়াত ৫৬) 
এমনকি নবী মুহাম্মদ সাল্লান্পাহ আলাইহি ওয়া সাল্লামকে পর্যন্ত তিনি তার 
ইবাদতের জন্য সৃষ্টি করেন। কারণ তার প্রতিপালক তাকে বলেনঃ 
14D SATE ELS y 


আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন যতক্ষণ না আপনার মৃত্যু 


100 


এসে উপস্থিত হয়। (সূরা হিজর ৯৯) 
আর আল্লাহ তাআলা সমস্ত রাসূলদের সৃষ্টি করেছেন একমাত্র তার 
ইবাদতের দিকে দাওয়াত দেয়ার জন্য। 

আল্লাহ তাআলা বলেনঃ 


e2. Leds BLE 2324 K AGED) ০০৮ ০ তৰত 
BE HLL NLS BIE GCL 


Vidal CY Elf 
আর নিশ্চয় আমি প্রত্যেক উম্মতদের নিকট এই বলে রাসূল প্রেরণ 
করেছিলাম যে, তোমরা এক আল্লাহর ইবাদত কর এবং তাগুতেদের হতে 
দূরে থাক। (সূরা নাহল ৩৬) 

“তাগুত” হচ্ছে তারা, যাদের ইবাদত করা হয় আল্লাহকে বাদ দিয়ে, আর 
তারা তাতে রাজী খুশী থাকে। 
তাই এখন চিন্তা করে বলুন, কিভাবে কোন মুসলিম এ আক্বীদা পোষণ 
করবে যা কোরআনের বিরোধী ও সমস্ত রাসূলদের কথার বিরোধী? 
২। এই কথা বলা যে, আল্লাহ তাআলা সৰ্ব প্ৰথম রাসূল সাল্লাল্লাহ আলাইহি 
ওয়া সাল্লামের নুরকে সৃষ্টি করেন। আর তার নূর হতেই সমস্ত কিছু সৃষ্টি 
করা হয়। এই আক্বীদা ও বাতিল আকৃীদা। এর স্বপক্ষে কোন দলীল নেই। 
সত্যিই অবাক লাগে, এই কথা যখন মিশরের এক প্রসিদ্ধ আলেম বলেন। 
তিনি হলেন শাইখ মুহাম্মাদ মোতাওয়াল্লী আশশারাভী। তার বিখ্যাত গ্রন্থ 
“আনতা তাসআলু ওয়াল ইসলামু ইয়াজীব’” (আপনি প্রশ্ন করুন ইসলাম 
উত্তর দিচ্ছ)। এতে তিনি মুহাম্মদ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম এর নূর 
এবং সৃষ্টির শুরু নামক অধ্যায়ে বলেন: 
প্রশ্নঃ হাদীস শরীফে আছেঃ সাহাবি জাবের বিন আব্দুল্লাহ (রাঃ) রাসূল 
সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম-কে প্রশ্ন করেনঃ আল্লাহ তাআলা সর্বপ্রথম 
কি সৃষ্টি করেন? উত্তরে তিনি বলেনঃ হে জাবের, তোমার নবীর নুর। 
এই হাদীসে কিভাবে কোরআনের এঁ আয়াতের বিরোধী হতে পারে যাতে 
বলা হয়েছে সর্বপ্রথম সৃষ্টি হল আদম (আঃ) এবং তাকে সৃষ্টি করা হয়েছে 
মাটি হতে? 

উত্তরঃ কোন জিনিসের পূর্ণতা এবং স্বাভাবিক নিয়মই হচ্ছে সর্বদাই 
কোন উচ্চমানের জিনিস প্রথম সৃষ্টি করা। তারপর উহা হতে নিচের দিকে 


101 


যাত্রা করা। তাই এটা বুদ্ধির বোধগাম্য বিষয় হল এই যে, মাটির তৈরী 
জিনিস আগে সৃষ্টি করা হবে এবং তারপর উহা হতে মুহাম্মদ সাল্লাল্লাহ্‌ 
আলাইহি ওয়া সাল্লাম-কে সৃষ্টি করা হবে। কারণ মানুষদের মধ্যে সর্বোত্তম 
হলেন রাসূলগণ (আঃ) আর সমস্ত রাসূলদের মধ্যে উত্তম হলেন মুহাম্মদ 
ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ৷ তাই প্রথমে মাটি দ্বারা 
কোন সৃষ্টি হয়ে পরে মুহাম্মদ সাল্লাল্লপাহ আলাইহি ওয়া সাল্লাম সৃষ্টি হতে 
পারে না। তাই অব্যশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের নুরকে 
আগে সৃষ্টি করা হয়েছিল। এভাবেই জাবের (রাঃ) এর হাদীস সত্য বলে 
প্রমাণিত হল। 

এই ভাবেই তিনি তার অপরিপক্ক বুদ্ধি দ্বারা উপরোক্ত হাদীসের ব্যাখ্যা দেন 
যে, নবীর নূরই প্রথম, তারপর অন্যান্য বস্তু। 

প্রথমতঃ শা’রাভীর কথা আল্লাহপ তাআলার কথার বিরোধী। শারাভী 
বলেছেন, প্রথম মানুষ হলেন মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম 
আল্লাহ তাআলা বলেনঃ 


VN ie HO sb 2 TEBE FH ALLIG 
আর যখন তোমার রব ফেরেশতাদের (মালায়েকাদের) বললেনঃ নিশ্চয়ই 


আমি মাটি হতে মানুষ সৃষ্টি করব। (সূরা সোয়াদ ৭১) 
অন্যত্র তিনি বলেনঃ 


Wie {© Ht Ba of Ay 


তিনিই তোমাদের সৃষ্টি করেছেন প্রথমে মাটি হতে তারপর বীর্য হতে। 
(সূরা গাফির ৬৭) 

এর তাফসীরে ইবনে জরীর (রঃ) বলেনঃ আল্লাহ তাআলা তোমাদের পিতা 
আদম (আঃ) কে মাটি হতে সৃষ্টি করেন, তারপর তোমাদের সৃষ্টি করেন 
বীর্ষ হতে। (মুখতাসার ইবনে জারীর, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা ৩০০) 

আর শা’রাভীর কথাও এঁ হাদীসের বিপরীত যাতে বলা হয়েছেঃ তোমরা 
প্রত্যেকে আদমের সন্তান। আর আদম (আঃ) কে মাটি হতে সৃষ্টি করা 
হয়েছে। (বাজ্জার) 


102 


সৃষ্টি করে তা হতে নীচু স্তরের জিনিস সৃষ্টি করা। এমনকি কোরআন 
পাকেও এই জাতীয় মতবাদ পেশ করেছে ইবলিস, যখন সে আদমকে 
সিজদা করতে অস্বীকার করল। 


Vi ie LO pbs AES Ne SE LEVI 
আমি তার থেকে উত্তম। আমাকে সৃষ্টি করেছেন আগুন হতে আর তাকে 

মাটি হতে। (সূরা সোয়াদ ৭৬) 

ইবনে কাসির (রঃ) বলেনঃ সে এই দাবী করেছিল যে, সে আদম হতে 

উত্তম। কারণ তাকে সৃষ্টি করা হয় আগুন হতে আর আদমকে সৃষ্টি করা হয় 

মাটি হতে। আর তার ধারনা মতে আগুন মাটি হতে উত্তম। (তাফসীরে 
কাসির, চতুর্থ খন্ড, পৃঃ৪৩) 

ইবনে জরীর তবারী (রহঃ) বলেনঃ ইবলিস তার রবকে বলে (আমি কখনো 
আদমকে সিজদা করব না, কারণ আমি তার থেকে শ্রেষ্ঠ। আপনি আমাকে 

আগুন হতে সৃষ্টি করেছেন। আর আদম কে মৃত্তিকা হতে সৃষ্টি করেছেন। 

আর আগুন মাটিকে পোড়ায় এবং তার উপর শ্রেষ্ঠত্ব রাখে। (মুখতাসার 

ইবনে জরীর, দ্বিতীয় অংশ, পৃঃ ২৭০) 

এর থেকে প্রমানিত হল সর্বপ্রথমে আদম কে মাটি হতে সৃষ্টি করা হয় এবং 

তার থেকে পরে মুহাম্মদ সাল্লাল্াহ আলাইহি ওয়া সাল্লাম-কে সৃষ্টি করা 

হয়। আর তা হল মাটি, যা হতে আদম কে সৃষ্টি করা হয়েছে। আর মুহাম্মাদ 
সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আদম (আঃ) এর বংশ ও পুত্র। এ সম্পর্কে 
রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ (আমি আদমের 
সন্তানদের সর্দার। (বর্ণনায় মুসলিম) 
তৃতীয়তঃ শা’রাভী আরও বলেছেনঃ নিশ্চয়ই মুহাম্মদ সাল্লান্পাহ আলাইহি 
ওয়া সাল্লামের নূরকে প্রথমে সৃষ্টি করা হয়েছে। 

আসলে এ কথার পক্ষে কোন দলীল নেই। বরং কোরআনে প্রমাণিত আছে, 
প্রথম মানুষ হলেন আদম। সৃষ্টির মধ্যে আরশ ও কলম সৃষ্টির পরই তাকে 
সৃষ্টি করা হয়)। 
কারণ রাসুলুলআহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ সর্ব প্রথমে 
আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেন। (বর্ণনায় তিরমিযি) 

কোন দলীল বা বৃদ্ধি দ্বারাও প্রমাণ হয় না যে, নূরে মুহাম্মদীকে প্রথমে সৃষ্টি 


103 


করা হয়েছে। কারণ, আল কোরআন আল্লাহ্‌ তালা রাসুলুল্লাহ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে বলেনঃ 


AL 


LVIFEIL SC F 3 SEA SG BL IA IGS IE 
+: 

EE PEE CTE RTE 
ওহী প্রেরণ করা হয়। (সূরা কাহাফ ১১০) 
আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামও বাস্তবে তাই বলেনঃ 
(ally) Sl 3 GUS) 
আমি তোমাদের মতই মানুষ (বর্ণনায় আহমদ) 
সত্যিকার অর্থে মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বাপ ও মা হতে 
জন্ম গ্রহণ করেছিলেন। তার আব্বা ছিলেন আব্দুল্লাহ আর মা ছিলেন 
আমেনা বিনতে ওহাব। অন্যরা যেমনি ভাবে জন্ম গ্রহণ করে তিনিও 
তেমনিভাবে জন্য গ্রহণ করেছেন। তার দাদার নাম আব্দুল মুত্তালিব। 
কোরআন ও হাদীসের উপরোক্ত আলোচনা হতে এটা প্রমাণিত হয় যে, 
মানুষদের মধ্যে প্রথম সৃষ্টি হলেন আদম (আঃ) আর পদার্থের মধ্যে কলম। 
এগুলো এঁ কথার বিরোধিতা করে যে, আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি হল 
মুহাম্মদ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম । কারণ, উহা কোরআন ও সহীহ 
হাদীসের বিরোধী। তবে হাদীসে যা আছে তা হলঃ আদম (আঃ) কে সৃষ্টির 
পূর্বেই আল্লাহ তাআলার নিকট লেখা ছিল যে, মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়া সাল্লাম হলেন শেষ নবী। কারণ রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম 
বলেনঃ “নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার নিকট শেষ নবী বলে লিখিত 
ছিলাম তখন, যখন আদম (আঃ) মাটিতেই ছিলেন। (বর্ণনায় হাকেম) 
এই হাদীসে আছেঃ লিখিত ছিলাম। এতে বলা হয়নি যে, সৃষ্টি করা 
হয়েছিল। 
অন্য হাদীসে রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ আমি তখনও 
নবী বলে পরিগণিত হই যখন আদম (আঃ) রুহ ও শরীর উভয়ের মাঝে 
ছিলেন। (অর্থাৎ সৃষ্টি হন নাই)। (বর্ণনায় আহমদ) 
অন্য এক হাদীসে বর্ণিত আছে “সৃষ্টির দিক দিয়ে আমি প্রথম নবী, আর 
প্রেরণের দিক দিয়ে সর্বশেষ নবী” । এ হাদীসটি দুর্বল হাদীস- বলেছেন 


104 


ইবনে কাসির ও শায়খ আলবানী। 
উহা আল কোরআন ও পূর্বোক্ত সহীহ হাদীসের সাথে বিরোধপূর্ণ কথা। 
সাথে সাথে উহা বুদ্ধিও বিবেকের বিপরীত। কারণ আদম (আঃ) এর পূর্বে 
কোন মানুষকে সৃষ্টি করা হয়নি। 
চতুৰ্থতঃ শা'রাভী বলেনঃ মুহাম্মদ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লামের নুর 
হতেই সমস্ত জিনিস সৃষ্টি করা হয়েছে। তার কথায় বুঝা যায়, আদম 
(আঃ), শয়তান, মানুষ, জিন, পশুপক্ষী, পোকা মাকড়, জীবাণুও অন্যান্য 
সমস্ত জিনিসই উহা হতে সৃষ্টি। কিন্তু উহা কোরআনে যে কথা বলা আছে 
তার বিপরীত কথা। কারণ আদম (আঃ) কে মাটি হতে সৃষ্টি করা হয়েছে। 
শয়তানকে আগুন হতে, আর মানুষদেরকে বীর্য হতে। শা’রাভীর কথা 
রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লামেনর এ কথার বিরোধী যাতে 
তিনি বলেনঃ 

L335. br cL rss 05 rr =D cS 

ক 

ফেরেশতাদের (মালাইকাদের) সৃষ্টি করা হয়েছে নূর হতে। আর জ্রীনদের 
সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা হতে। আর আদম কে এঁ জিনিস হতে সৃষ্টি 
করা হয়েছে যা হতে তোমাদের সৃষ্টির কথা বলা হয়েছে। (বর্ণনায় মুসলিম) 
এতে দেখা যাচ্ছে, শারাভীর কথা বুদ্ধি, বিবেক ও বর্তমান পরিস্থিতি সব 
কিছুরই বিপরীত। কারণ মানুষ, জীবজন্তু সৃষ্টি হয় গর্ভধারণ এবং সন্তান 
প্রসবের মাধ্যমে। যদি ধরা হয় যে, জীবাণু, বিষাক্ত ও কষ্টদায়ক পোকা 
মাকড় এবং এই জাতীয় সমস্ত কিছু মুহাম্মদ সাল্লান্পাহ আলাইহি ওয়া 
সাল্লাম এর নুর হতে সৃষ্টি হয়েছে তবে কেন আমরা এঁ সব ক্ষতিকর 
জীবাণুকে হত্যা করি। বরং আমাদের হুকুম করা হয়েছে সাপ, মশা, মাছিও 
অন্যান্য ক্ষতিকর জীবজন্তু হত্যা করতে। 
পঞ্চমতঃ শা’রাভী আরও বলেনঃ জাবের (রাঃ) এর এঁ হাদীস, যাতে বলা 
হয়েছেঃ “হে জাবের ! সর্ব প্রথম আল্লাহ তাআলা তোমার নবীর নুরকে সৃষ্টি 
করেন।” 
এই হাদীসটি নবীর নামে মিথ্যা বানান হয়েছে। শা’রাভীর কথা মত ইহা 
সত্য নয়। কারণ, উহাতে কোরআনের বিরোধী কথা বলা হয়েছে। আল্লাহ 
তাআলা সর্বপ্রথম যে মানুষ সৃষ্টি করেন তিনি হলেন আদম। আর বস্তুর 


105 


মধ্যে কলম। আর মুহাম্মদ সাল্লাল্লপাহ আলাইহি ওয়া সাল্লাম আদমের 
সন্তান। যাকে নূর হতে সৃষ্টি করা হয়নি। বরং তিনি আমাদের মত মানুষ যা 
কোরআনে বর্ণিত হয়েছে। তার বিশেষত্ব হল তিনি নবী ছিলেন এবং তার 
নিকট ওহী আসত। লোকেরা তাকে নুর হিসাবে দেখেনি বরং মানুষ হিসাবে 
দেখেছে। 

অবশ্য এ বিষয়ে যে হাদীসটি কে শা’রাভী সহীহ বলেছেন তা হাদীস 
বিশারদদের নিকট মিথ্যা, মাউদু ও বাতিল হাদীস। 

৩। আরও বতিল আক্বীদার মধ্যে হচ্ছে আল্লাহ তাআলা সমস্ত জিনিস তার 
(নবীর) নুর হতে সৃষ্টি করেছেন, যা বহু সুফীই বলে থাকে। আর শা’রাভী 
উপরে উল্লখিত তার কিতাবেও উহা স্পষ্টভাবে বলেছেন। 

তার নূর হতে সৃষ্টি করেছেন। অর্থাৎ তার নূরের রশ্বী হতেই সমস্ত পদার্থ 
সৃষ্টি করা হয়েছে। আমি বলি, এই কথার প্রমাণে কোরআন, সুন্নাহ বা 
জ্ঞানের কোন দলীল নেই। আগেই বলা হয়েছে, আল্লাহ তাআলা আদমকে 
মাটি হতে, শয়তানকে আগুন হতে এবং মানুষদেরকে বীর্য হতে সৃষ্টি 
করেছেন। ইহা শা’রাভীর কথার বিরোধিতা করে আর তাকে বাতিলও 
বলে। আর শা’রাভীর কথার মধ্যে পরস্পর বিরাধীতা রয়েছে৷ প্রথমে 
বলেনঃ সমস্ত জিনিস মুহাম্মদ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লামের নূর হতে 
সৃষ্টি হয়েছে। অন্যত্র বলেনঃ সমস্ত জিনিস আল্লাহ তাআলার নুর হতে সৃষ্টি 
হয়েছে। এই দুই নূরের মধ্যে বু পার্থক্য আছে। যে সমস্ত জিনিস আল্লাহর 
নূর হতে সৃষ্টি হয়েছে তাতে আছে বানর , শুকর, সাপ, বিছা, জীবাণু ও 
অন্যান্য ক্ষতিকারক জীব। তবে কেন আমরা তাদের হত্যা করি? 


দ্বীন হচ্ছে কল্যাণ কামনা 
হে মুসলিম ভাই ! আল্লাহ তাআলা আমাদের ও আপনাকে হেদায়েত দান 
করুন এই জাতীয় কথা হতে যা সুফী পীরেরা বলে থাকে। আর এগুলো 
কোরআন ও রাসূলের সুন্নাতের বিরোধী। সাথে সাথে উহা বুদ্ধি, 
বিবেচনারও বিরোধী। আর উহা কুফরি পর্যন্ত পৌছে দেয়। 
Sb JHU bly a as ols) b5)ly Ge SA UT EG 
oll dy S2 LL Gl bal 25, als2 551; 


106 


“আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান, ওয়ার যুকনা ইত্তেবা'আ ওয়া হাবিববনহু 
ইলাইনা ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ার যুকনা ইজতিনাবান। ওয়া 
কারিরহু ইলাইনা। ওয়ার যুকনা ইত্তিবা'আ হাদইয়া রাসূলু রাব্বিল 
আলামীন” 

হে আল্লাহ ! আমাদের হককে হক হিসাবে বুঝতে দিন আর আমাদের এই 
তৌফিক দিন যাতে তা অনুসরণ করতে পারি। আর তা আমাদের নিকট 
প্রিয় করে দিন। আর বাতিলকে বাতিল বলে বুঝতে দিন এবং আমাদের 
উহা হতে বিরত থাকতে তৌফিক দান করুন। আর উহাকে আমাদর নিকট 
অপছন্দনীয় করুন। আর আমাদেরকে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া 
সাল্লামেনর হেদায়েত অনুসরণ করতে দিন যিনি হলেন রাব্বুল আলামীনের 
রাসূল। আমীন! 

হে আমার মা'বুদ ! আপনিই আমার সাহায্যকারী 

হে আমার মা’বুদ ! আপনি ছাড়া আমার সাহায্যকারী কেহ নেই। তাই দয়া 
করে এই যামানায় আমার সাহায্যকারী বনে যান। হে আমার মা'বুদ ! 
আপনি ছাড়া আমার কোন গুপ্তধন নেই। তাই দয়া করে, আমার হন্তদ্বয় 
যখন খালি হয়ে যায় তখন আপনি আমার গুপ্তধনের ব্যবস্থা করুন। হে 
আমার মা’বুদ ! আপনি ছাড়া আমার কোন রক্ষাকারী নেই। তাই যদি কেহ 
আমাকে বিপদে নিক্ষেপ করে তখন আপনি আমার রক্ষাকারী হয়ে যান। হে 
আমার মা’বুদ ! আপনি ছাড়া আমার কোন সম্রমের বস্তু নেই। তাই যখন 
কেহ আমাকে ঠাট্টা বিদ্রুপ করে তখন আপনি আমার সম্রমের ব্যবস্থা 
করুন। 

হে আমার মা'বুদ ! আপনি ভালমতই অবগত আছেন আমার অন্তরে কি 
আছে। আমার অঙ্গ প্রত্যঙ্গও কখন, কি করে তা আপনি উত্তমভাবে অবগত 
আছেন। তাই হে দয়ালু ! মেহেরবানী করে আমার মধ্যে রাজী খুশী ও ধৈর্য্য 
দান করুন। যদি কদাচিৎ আমার অন্তর বা জিহ্বা দ্বারা কোন ভুল হয়, 
তাহলে ক্ষমা করুন। হে আমার মা'বুদ ! আপনি ছাড়া আমার কেহ 
সম্মানকারী নাই। তাই দয়া করে আমার সম্মান ও অন্তরের আশা আকাংখার 
দুর্গ বনে যান। 


আল-আকীীদাহ আল-ইসলামিয়াহ বা ইসলামী আকীদা বিশ্বাস 


107 


ইসলাম ও ঈমানের অর্থ 

প্রশ্নঃ ইসলাম কি? 

উত্তরঃ ইসলাম হচ্ছে তাওহীদ কিংবা আল্লাহর একত্ববাদের কথা মনে প্রাণে স্বীকার 
করে তার নিকট নিজকে সম্পূর্ণভাবে সমর্পন করা। আর সাথে সথে তার আনুগত্য 
করা এবং শিরকের যাবতীয় কার্যবলী হতে দূরে থাকা। আল্লাহ তাআলা বলেনঃ 


ENA L ELLE LB DLS LEE 
5354 

বরং যে ব্যক্তি সম্পূর্ণরূপে নিজকে আল্লাহ তাআলার নিকট উত্তমভাবে 
সমর্পন করে আর সে সুন্দরভাবে সৎকর্ম সম্পাদনকারী তার পুরস্কার মিলবে 
তার রবের নিকট থেকে। তাদের কোন ভয় থাকবে না, আর না হবে তারা 
দুঃখিত। (সূরা আল-বাক্বারাহ ১১২) 
রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 
S55 Dl 55s dl dy cs Of BUYLALY Sf eS of PLY 
J dl abil Ol el Lp On) P65) 563 
ইসলাম হচ্ছে মনে প্রাণে এই স্বাক্ষ্য দেয়া যে, আল্লাহ ব্যতীত সত্যিকারের কোন 
মা’বুদ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তার প্রেরিত 
আর যদি সামর্থ্য থাকে তবে আল্লাহর ঘরে হজ করা।(বর্ণনায় মুসলিম) 
প্রশ্নঃ ঈমান কি? 
উত্তরঃ ঈমান হচ্ছে অন্তরের দৃঢ় বিশ্বাস এবং সাথে সাথে উহা মুখে উচ্চারণ করা 
এবং অঙ্গ প্রতঙ্গ দ্বারা আমল করা। আল্লাহ্‌ তাআলা বলেনঃ 

1 cn {OCS SSB AILEY 
আরবের বেদুইনেরা বলে, আমরা ঈমান এনেছি। হে নবী (তাদের) বলুনঃ তোমরা 
এখন পর্যন্ত ঈমান আননি, বরং বলঃ আমরা নিজেদের আশা আকাংখাকে আল্লাহর 
উপর সর্মপন করেছি। কারণ ঈমান এখন পর্যন্ত তোমদের অন্তরে প্রবেশ করেনি। 


(সূরা হুজুরাত ১৪) 
আর রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 


108 


SAS ADL 355 - AN pals «doy 5 © SDL, DU 55 Of 


& 


) 
ঈমান হল আল্লাহর উপর, তার মালাইকাদের উপর (ফিরিশাতাদের) উপর, তার 
কিতাবসমূহের উপর, তার রাসূলদের উপর, আখিরাতের উপর, এবং কৃদর বা 
ভাগ্যের ভালমন্দের উপর আস্থা বা বিশ্বাস স্থাপন করা। (বর্ণনায় মুসলিম) 
ইমাম হাসান আল বসরী (রঃ) (মৃত্যু১০ হিজরী) বলেনঃ শুধুমাত্র মনের ইচ্ছা 
কিংবা বাইরের সাজ পোশাকই ঈমান নয়, বরং উহা হচ্ছে অন্তরের দৃঢ়তা এবং 
আমল উহাকে সত্যায়িত করে। 
প্রশ্নঃ আপনার রব কে? 
উত্তরঃ আমার রব হচ্ছে এ আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং 
প্রতিপালনও করছেন, আর সাথে সাথে সমস্ত মাখলুককেও সৃষ্টি করেছেন এবং তার 
নিয়ামত দ্বারা লালন পালন করছেন। তিনিই আমার মা'বুদ, তিনি ব্যতীত আমার 
অন্য কোন মা'’বুদ বা উপাস্য নেই। আল্লাহ তাআলা বলেনঃ 


Yl {0 isin 


সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক। 
(সূরা ফাতিহা ২) 
প্রশ্নঃ আপনার দ্বীন বা ধর্ম কি? 
উত্তরঃ আমার দ্বীন হচ্ছে আল্লাহ মনোনীত একমাত্র ধর্ম ইসলাম, আর উহা 
ইবাদত ও আনুগত্যের এঁ সমস্ত কথা ও কাজ যা কোরআন ও হাদীস দ্বারা 
প্রমাণিত। আল্লাহ তাআলা বলেনঃ 

\4 ole J HCY ACY ASCs LIS Ye 
নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র দ্বীন হচ্ছে ইসলাম। (সূরা আল ইমরান ১৯) 
প্রশ্নঃ আপনার নবী কে? 
উত্তরঃ আমার নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম । তিনি মুহাম্মদ 
ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম। তিনি মক্কা শরীফে জন্ম গ্রহণ 
করেন। তার মা হলেন আমিনা বিনতে ওয়াহাব। তিনি সমস্ত মানব জতির জন্য 
আল্লাহর পক্ষ হতে প্রেরিত নবী ও রাসূল। আল্লাহ তাআলা বলেনঃ 


109 


মুহাম্মদ তোমাদের মধ্যের কোন পুরুষের পিতা নন। বরং তিনি আল্লাহর রাসূল 
এবং সমস্ত নবীদের শেষ নবী। (সূরা আহযাব ৪০) 
যখন তার উপর এই আয়াত নাযিল হয় তখন তিনি নবী রূপে পরিগণিত হনঃ 


\ Bl LOK AD ALB 
পড় তোমার এ রবের নামে যিনি (সমস্ত কিছু) সৃষ্টি করেছেন। (সূরা আলাক ১) 
অতঃপর তিনি রাসূল রূপে প্রকাশ পান এ সময়, যখন তার উপর নাজিল হয় আল্লাহ 
তাআলার এ বাণীঃ 


Y-) : al {OHIO SAC 
হে চাদরে আবৃত ব্যক্তি ! উঠুন এবং ভয় প্রদর্শন করুন। (সূরা মুদ্দাসেসর ১-২) 
আল্লাহ তাআলা আরও বলেনঃ 


\oA lel 4 Coy Gf FEI ILS BI SAUES BY 
আপনি বলুন, হে মানবমন্ডলী । আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর প্রেরিত 
রাসূল। (সূরা আল আ’রাফ ১৫৮) 
তিনি শেষ নবী, তারপর আর কোন নবী ও রাসূল নেই। 
তার বয়স যখন চল্লিশ বছর তখন তার উপর ওহী নাজিল হয়। নবুয়ত প্রাপ্তির তের 
বছর পর তিনি মদীনায় হিজরত করেন। এরপর তিনি সেখানে দশ বছর অবস্থান 
করেন এবং যখন তার বয়স তেষট্টি বছর তখন তিনি মদীনায় ইন্তেকাল করেন। 
তিনি প্রথমে যে কথার দিকে দাওয়াত দিয়েছেন তা হচ্ছে তাওহীদ বা আল্লাহর 
একত্ববাদ। উহা হচ্ছে “লা ইলাহা ইল্লাল্লাহ’’ বলা। অর্থাৎ, আল্লাহ ছাড়া সত্যিকারের 
কোন মা’বুদ বা উপাস্য নেই। তার প্রভূ তাকে নির্দেশ দেন একমাত্র তার নিকটই 
দু’আ করতে এবং উহাতে কাউকে শরিক না করতে। তার যামানায় মুশরিকরা 
দু’আর ভিতরে যে শিরক করত তা হতে তাকে বিরত থাকতে বলা হয়েছে। আল্লাহ্‌ 
তাআলা তাকে বলেনঃ 


Ye om {OT LEY SS US 3 
110 


হে নবী আপনি বলুন, আমিতো একমাত্র আমার রবের প্রার্থনা করি এবং তার সাথে 
অন্য কাউকে শরিক করি না। (সূরা জিন, ২০) 
রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 

(Gills) sll) 2 sleull 
দু'আ হচ্ছে ইবাদত। (বর্ণনায় তিরমিযী) 
তাই মুসলিমদের জন্য ওয়াজিব হচ্ছে, একমাত্র আল্লাহকে ডাকা এবং তার সাথে 
অন্য কাউকে না ডাকা। তা তিনি নবী হউন বা ওলীই হউন, কাউকে দু'আ প্রার্থনায় 
চশরিক না করা। কেননা, একমাত্র আল্লাহই সমস্ত কিছু করার ক্ষমতা রাখেন। অন্য 
যে মৃতরা কবরে শুয়ে আছেন তারা তাদের নিজেদের কষ্টই দূর করতে অপারগ। 
আল্লাহ তাআলা বলেনঃ 


+৭4 EE Ales oc 27 cdser 4d 
I~ 1 56 Ef ACY SLE BG EE GAL Hl 5 os SPY ট ¥ 


YN - Yd {OY SEES LE 
যারা আল্লাহকে ছেড়ে অন্যদের ডাকে তারা কোন জিনিস সৃষ্টি করার ক্ষমতা রাখে না 
রং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে। তারা জীবিত নয়, বরং মৃত। এমনকি তাদের এ 
খবরও নেই যে, কবে তাদের পুনর্জীবিত করা হবে। 
(সূরা নাহাল ২০-২১) 
প্রশ্নঃ আখিরাতে পূণজীবন সম্বন্ধে আপনার আকীদা বিশ্বাস বা ধারণা কি? আর 
উহাকে অস্বীকারকারীর হুকুম কি? 
উত্তরঃ আখিরাতে পৃণজীবন সম্বন্ধে আমার আকীদা হচ্ছেঃ উহার উপর ঈমান আনা 
ওয়াজিব। উহা আল্লাহর উপর ঈমান আনার ব্যাপারে এমন একটি অংশ যা কখনই 
পৃথক করা যায় না। যিনি সমস্ত সৃষ্টিকে অনস্তিত্‌ থেকে অস্তিত্‌ দান করেছেন। 
তিনিই সমস্ত কিছু ধ্বংস হওয়ার পরে এঁ সমস্ত সৃষ্টিকে আবার একই অবয়বে 
জীবিত করতেও সক্ষম। এই কথাকে অস্বীকার করা কুফরি এবং এ অস্বীকারকারী 
চিরতস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে। এর দলিল হল আল্লাহ তাআলার এঁ বাণীঃ 


OAR 


HEL NOE SEN RAIL ESOS 
VA - VA on HO LL GE KIS HU 


এবং আমাদের সামনে উদাহরণ পেশ করে, কিন্তু সে তার নিজের সৃষ্টি 
হওয়াকে ভুলে গেছে। আর বলে, হাড়, অস্হিসমূহ,যা টুকরো টুকরো 


lll 


হয়ে গেছে, তাকে আবার কে জীবিত করবে? বলুনঃ তিনিই আবার 
তাদের জীবিত করবেন যিনি প্রথমবার তাদের সৃষ্টি করেছেন। আর 

তিনি প্রতিটি সৃষ্টি সম্বন্ধেই সম্যক জ্ঞাত। (সূরা 

ইয়াছিন,আয়াত৭৮ও৭৯)। 

প্রশ্নঃ মৃত ব্যক্তির উত্তমভাবে মৃত্যু হওয়ার নিদর্শন কি? 

উত্তরঃ উত্তমভাবে মৃত্যু হওয়ার বনু নিদর্শন রয়েছে। উহার কোন একটিও 

যদি মৃত্যুকালে কারও ভাগ্যে জোটে তবে উহা তার জন্য সৌভাগ্যের 

বিষয়। 

এ গুলি হচ্ছেঃ 

১। মৃত্যুকালে কালেমা পড়া। 

২।জুম’আর রাতে বা দিনে মৃত্যু হওয়া। 

৩।মৃত্যুকালে ঘামে কপাল সিক্ত হওয়া। 

8।ধৰ্মীয় যুদ্ধে বা জিহাদের ময়দানে শহীদ হওয়া। 

৫।আল্লাহর রাস্তায় গাজী হয়ে মৃত্যু বরণ করা। এর অরন্তভুক্ত হলোঃ প্নেগে 

মৃত্যু বরণ করা, পেটের পীড়া, বমি, পেট ফাপা, অথবা কলেরায় মারা 

যাওয়া। 

৬।পানিতে ডুবে অথবা আগুনে পুড়ে মারা গেলে। 

৭। প্ৰসবকালীন অবস্থায় কোন মহিলা মৃত্যু বরণ করলে। 

৮। পক্ষাঘাত (অৰ্ধাঙ্গ অবশ) রোগে মারা গেলে। 

৯। পিঠের পীড়া, যেমন পাঁজরে ব্যাথার কারণে মারা গেলে। 

১০। নিজের দ্বীন, জীবন, কিংবা সম্পদদের হেফাজত করতে যেয়ে মারা 

গেলে। 

১১। জিহাদের ময়দানে পাহারারত অবস্থায় মারা গেলে। 

১২। কোন নেক কাজ করার সময় মারা গেলে। যেমন, কলেমা পড়ার 

এ সবকটি বিষয়ে বিশুদ্ধ হাদীসের প্রমাণ আছে 

অন্য একটি রেওয়াতে আছে, শহীদ সাত শ্রেণীরঃ প্লেগ রোগে আক্রান্ত হয়ে 

মৃত ব্যক্তি, পানিতে ডুবে মৃত্যুবরণকারী, নিওমোনিয়া রোগে মৃত্যু প্রাপ্ত 

চাপা পড়ে মৃত্যু প্রাপ্ত ব্যক্তি এবং প্রসব কালীন মৃত মুহিলা। (হাদীসটি 

ইমাম হাকেম সহীহ বলেছেন এবং হাফেজ যাহাবী হাকেমের সহীহ বলাকে 


112 


সমর্থন করেছেন।) 


বান্দার উপর আল্লাহর হক 
প্রশ্নঃ আল্লাহ তাআলা কেন আমাদের সৃষ্টি করেছেন? 
উত্তরঃ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের (দাসত্বের) 
জন্য এবং আমরা যেন তার সাথে কোন কিছুকে শরিক বা অংশীদার না 
করি। আল্লাহ তাআলা বলেনঃ 

oA - 074: LI IIIT LEG 
এবং নিশ্চয়ই জ্রীন ও মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের 
জন্য। (সূরা যারিয়াত ৫৬) 

রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ বান্দার উপর আল্লাহর 
হক হচ্ছে এই যে, তারা তার ইবাদত করবে এবং তার সাথে কাউকে 
শরিক করবে না। (বর্ণনায বুখারী ও মুসলিম) 
প্রশ্নঃ ইবাদত বলতে কি বুঝায়? 
উত্তরঃ ইবাদত হল এঁ সব কথা ও কাজের সমষ্টির নাম যা আল্লাহ তাআলা 
ভালবাসেন। যেমনঃ দুআ, সালাত, খুশু বা আল্লাহর ভয় এবং এই জাতীয় 
অন্যান্য আমল। আল্লাহ তাআলা বলেনঃ 


হে রাসূল আপনি বলুনঃ নিশ্চয়ই আমার সালাত, আমার হজ, আমার 
হায়াত এবং আমার মৃত্যু একমাত্র এ আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের 
প্রতিপালক। (সূরা আন’আম ১৬ 
রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন: 

cae c2IL Joli oh ES dE ly 
আমার বান্দা সর্বাধিক নৈকট্য হাসিল করে আমার পছন্দনীয় এ সমস্ত 
আমলের দ্বারা যা আমি তার উপর ফরয করেছি। (হাদীসে কুদসী বর্ণায় 
বুখারি) 
প্রশ্নঃ ইবাদতের শ্রেণী কি কি? 
উত্তরঃ ইবাদতের অনেক বিভাগ রয়েছেঃ তার মধ্যে আছে দুআ, ভয়, 


113 


আশা, তাওয়ান্সুল বা ভরসা করা। কোন কিছু পাবার আশা, যবেহ, নজর বা 
মানত, রুকু, সিজদা, তাওয়াফ, দান-সদকা ইত্যদি। এছাড়া আরো নানা 
ধরনের শরিয়ত সম্মত ইবাদত রয়েছে। 
প্রশ্নঃ আমরা কি ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবো? 
উত্তরঃ আমরা এঁ ভাবেই ইবাদত করব যেভাবে আল্লাহ ও তার রাসূল 
সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম আমাদের ইবাদত করতে নির্দেশ 
দিয়েছেন। সাথে সাথে তারা আমাদের অন্যান্য যা নির্দেশ দিয়েছেন তাও 
অনুসরণ করব। কেননা, আল্লাহ তাআলা বলেনঃ 
~~ {DEAS ILIV I LATHE 3 
Yঁ 
হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য কর আর তোমাদের 
আমলসমূহ নষ্ট করনা। (সূরা মুহাম্মদ ৩৩) 
রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 
(Al) > 58 bl ade od se Fs 
যে কেহ এমন কোন আমল করবে যা প্রতি আমার হুকুম নেই, উহা 
গ্রহণযোগ্য নয়। (বর্ণনায় মুসলিম) 
প্রশ্নঃ আমরা কি আল্লাহর ইবাদত করব ভয় ও আশা নিয়ে? 
উত্তরঃ হাঁ, আমরা এভাবেই তার ইবাদত করব। যেমন, আল্লাহ তাআলা 
বলেনঃ 


FO le OY CEILS 

তোমরা আল্লাহকে ডাক ভয় ও আশার সাথে। (সূরা আ’রাফ ৫৬) 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 

(sl321 5) SU or & S30, 22 dl JU 
আমি আল্লাহর নিকট জান্নাত প্রার্থনা করি এবং জাহান্নাম হতে মুক্তি চাই। 
(আবু দাউদ) 
প্রশ্নঃ দ্বীনের ক্ষেত্রে ইহসান কি? 
উত্তরঃ উহা হচ্ছে, সর্বদা মনে এই খেয়াল রাখা যে, আল্লাহ তাআলা একাই 
আমাদের সমস্ত কিছু সর্বদা পর্যবেক্ষণ করছেন। আল্লাহ তাআলা বলেনঃ 


114 


VAD CY el 3 HE CS 1 ow LI Y 


তুমি যখন (সালাতে) দাড়াও তখন তিনি তোমাকে দেখেন এবং রুকু 
সিজদার মধ্যেও তিনি তোমার উঠা-বসা খেয়াল করেন। (সূরা শুয়ারা 
২১৮-২১৯) 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 

1) Sle Sb ls I= 1 Ob 55 BK las of SLD) 


(~~ 
ইহসান হচ্ছে তোমার প্রভুর ইবাদত কর এমন ভাবে যেন তাকে দেখতে 
পাচ্ছ, আর যদি দেখতে নাও পাও তবে তিনি অবশ্যই তোমাকে দেখতে 
পাচ্ছেন। (বর্ণনায় মুসলিম) 
প্রশ্নঃ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর হকের পর 
কার হক সবচেয়ে বড়? 
উত্তরঃ মাতাপিতার হক। আল্লাহ তাআলা এ ব্যাপারে নির্দেশ দিয়ে বলেনঃ 


A EP he ঞ » EE a) 
IEA SLe SAL Gy CCE) G9 36 


L 


AE L484 Bo CAEL LEH BLL UI 
UO ELI OD BS OEE I FUL EH CA 5 


পাঠল- লৰ 


সু) LAS IT 4 


Y)৭ 


¥ 


নল 4 


La 


YY ly § 


আর তোমার রব নির্দেশ দিচ্ছেন, তাকে ছাড়া অন্য কারও ইবাদত করবে 
না এবং মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করবে। যখন তাদের একজন অথবা 
উভয়েই বার্ধক্যে পৌছেন তখন তাদের সামনে উহ্‌ শব্দটি পর্যন্ত উচ্চারণ 
করবে না। আর তাদের ধমকও দিবে না, আর তাদের সাথে নত্রভাবে কথা 
বলবে। (সূরা ইসরা ২৩) 

আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছেঃ একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়া সাল্লাম এর নিকট এসে বল্লেনঃ হে আল্লাহর রাসূল ! 
মানুষের মধ্যে সদ্ব্যবহার পাওয়ার সবচেয়ে বড় হকদার কে? তিনি 
বললেনঃ তোমার মা। তারপর তিনি প্রশ্ন করলেনঃ তারপর কে! উত্তরে 
রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমার মা। লোকটি 


115 


আবার প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম উত্তরে 
বললেন, তোমার মা। অতঃপর লোকটি শেষ বার প্রশ্নের উত্তরে বললেনঃ 
তোমার পিতা। (বর্ণনায় বুখারি ও মুসলিম) 
তাওহীদের শ্রেণী বিভাগ ও তৎপর্য 
প্রশ্নঃ আল্লাহ তাআলা রাসূলদের কেন প্রেরণ করেছিলেন? 
উত্তরঃ আল্লাহ্‌ তাআলা তাদের প্রেরণ করেছিলেন একমাত্র তার ইবাদতের 
প্রতি দাওয়াত দিতে এবং তার সাথে যাবতীয় শিরক করা হতে বিরত 
থাকতে। আল্লাহ তাআলা বলেনঃ 
© SAM FATIH AIS BIE SILI 
LE ol 

নিশ্চয় আমি প্রত্যেক উম্মতের নিকট রাসূলদের প্রেরণ করেছি এ জন্য যে, 
তারা এক আল্লাহর ইবাদত করবে এবং তাগুতদের (শয়তান) ইবাদত হতে 
বিরত থাকবে। (সূরা নাহাল ৩৬) 
তাগুত হচ্ছে, মানুষ যাদের ইবাদত করে এবং আল্লাহকে ছেড়ে তার নিকটে 
দুআ করে এবং সে তাতে রাজী খুশি থাকে। 
রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 

(ale G22) ly e233 531 lS, 
আন্বিয়াগণ (আঃ) প্রত্যেকে একে অন্যের বৈমাত্রেয় ভাই। (সৎ ভাই), আর 
তাদের দ্বীনও এক। (বর্ণনায় বুখারি ও মুসীলিম) 
অর্থাৎ প্রত্যেক রাসূলই আল্লাহর একত্ববাদের দিকে ডাকছেন। 
প্রশ্নঃ আল্লাহ যে রব, তার একত্ববাদ কি? 
উত্তরঃ উহা হল আল্লাহকে তার কাজে একক মনে করা। যেমন সৃষ্টি, মহা- 
জগত পরিচালনা করা, ব্যবস্থাপনাসহ ও অন্যান্য কার্যসমূহে তাকে একক 
বলে জানা। 
আল্লাহ তাআলা বলেনঃ 


Y if O SiS ALTY 
সমস্ত প্রশংসা আল্লাহ্‌ তাআলার জন্য যিনি বিশ্বজগতের প্রতিপালক (সূরা 
ফাতিহা ২) 


116 


রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 

(“de sx) oN, Slo sl 
আপনি আসমানসমূহ ও পৃথিবীর প্রতিপালক। (বর্ণনায় বুখারি ও মুসলিম) 
প্রশ্নঃ আল্লাহ যে উপাস্য তার একত্ববাদ কি? 
উত্তরঃ তা হচ্ছে তার ইবাদতে একতববাদ প্রকাশ করা। যেমন দু'আ, বিপদে 
আপদে আল্লাহকে ডাকা আর তারই নামে যবেহ করা, কেবল তারই নামে 
নযর (মানত) মানা, তারই নিকট বিচার প্রার্থী হওয়া এবং তারই বিচার 
গ্রহণ করা, তারই জন্য সালাত আদায় করা সব কাজে তারই উপর আশা 
ভরসা করা, সব বিষয়ে তাকেই ভয় করা, সমস্ত কাজে তারই সাহয্য 
প্রার্থনা করা ইত্যাদি। আল্লাহ তাআলা বলেনঃ 


VY 5AM {C2 A IL BLISS 
আর তোমাদের মাবুদ এক। তিনি ছাড়া সত্যিকারের কোন উপাস্য 
তিনি দয়ালু ও সবর্দা দয়াবান। (সূরা বাকবারাহ,আয়াত-১৬৩) 
রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 

S54) BLY) TY of Set dl p25 be Uj) SES 

(ade 

“সর্ব প্রথম যে কথার প্রতি তুমি তাদের দাওয়াত দিবে তা হলো কালেমা 
লা ইলাহা ইল্লাল্লাহ”। (বুখারী ও মুসলিম) 
বুখারীর অন্য এক রেওয়ায়েতে আছেঃ তাদেরকে আল্লাহর একত্ববাদের 
প্রতি দাওয়াত দিবে। 
প্রশ্নঃ ইবাদত ও রব হওয়ার ব্যাপারে একত্ববাদের উদ্দেশ্য কি? 
উত্তরঃ এর মূল উদ্দেশ্য হলো, মানুষ তাদের প্রতিপালক এবং মা'বুদের 
মহত্বের পরিচয় পেয়ে তাদের ইবাদতে একমাত্র তাকেই একক ভাবে গ্রহণ 
ও প্রচার করবে। আর সাথে সাথে তাদের চলার পথে সেই রবেরই 
আনুগত্য করবে যেন ঈমান তাদের অন্তরে দৃঢ়ভাবে গেথে যায়। মানুষ ভূ- 
পৃষ্ঠে তার উপরই আমল করবে, ফলে ইসলামী রাষ্ট্র গঠিত হবে। 
প্রশ্নঃ আল্লাহ তাআলার সিফাত (গুণ) ও উত্তম নামসমূহের ক্ষেত্রে তাওহীদ 
কি? 
উত্তরঃ উহা হচ্ছে এ সমস্ত গুণাবলীকে মেনে নেয়া যা আল্লাহ তাআলা 


117 


নিজের সম্পর্কে তার কিতাবে এবং রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম 
তার সহীহ হাদীসে বর্ণনা করেছেন। উহা যেমন ভাবে বলা হয়েছে 
সেভাবেই বিশ্বাস করতে হবে। কোন বিকৃত ব্যাখ্যা, উদাহরণ, তুলনা, 
অস্বীকার অথবা কোন স্বরূপ (নিজস্ব) কল্পনা ব্যতীত। যেমনঃ এসতেয়া 
(বসা), নয়ুল (অবতীর্ণ হওয়া), ইত্যাদি। উহাদের প্রতিটিই আল্লাহ্‌ 
তাআলার পরিপূর্ণতার সাথে সমঞ্জস্য পূর্ণ। 
আল্লাহ তাআলা বলেনঃ 
1 ico {OLA HLL BESS 
তার মতো কেউ নয় এবং তিনি সমস্ত কিছু দেখেন ও শুনেন। (সূরা শুরা 
১১) 
রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 
(lp) GALLI KS MU 
আল্লাহ তাআলা প্রতি রাতে প্রথম আসমানে অবতীর্ণ হন। (বর্ণনায় 
মুসলিম) 


তিনি যে অবতরণ করেন তা তাঁর মহান সত্বার জন্য যেমন 
প্রযোজ্য সে অনুযায়ী। উহা তাঁর কোন সৃষ্টির সাথে তুলনীয় হতে 
পরে না। 
প্রশ্নঃ আল্লাহ তাআলা কোথায় আছেন? 
উত্তরঃ আল্লাহ তাআলা আসমানসমূহের উ্ধে আরশের উপর 
আছেন। আল্লাহ তাআলা যেমন নিজেই বলেনঃ 
° LO SIG 5 

রহমান (আল্লাহ তাআলা) আরশের উপর আছেন। (সুরা ত্বাহা, ৫) 
“উপরে” এবং “উচ্চে” আছেন যেমন বুখারী শরীফে তাবেয়ীনগণ 
হতে বর্ণিত হয়েছে। এর সত্যায়ন পাই আমরা রাসূল সাল্লাল্লাহ 
আলাইহি ওয়া সাল্লামের বর্ণিত হাদিসে। 
রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 

(le 54) Sl Gp me 8 LES SS dO 
নিশ্চয় আল্লাহ তাআলা এক কিতাব লিখেছেন, আর উহা তাঁর 


118 


নিকট আরশের উপর আছে। (বর্ণনায় বুখারী ও মুসলিম) 
আল্লাহ যে আরশের উপর আছেন এ কথা যে ব্যক্তি অস্বীকার 
করলো সে যেন আল্লাহকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো। আর 
আল্লাহকে মিথ্যাবাদী সাব্যস্ত করাই কুফরী করা। 
প্রশ্নঃ আল্লাহ তাআলা কি আমাদের সাথে সব জায়গায় আছেন? 
উত্তরঃ আল্লাহ্‌ আমাদের সব অবস্থা সব সময় জানেন, শুনেন ও 
দেখেন। তিনি আছেন আমাদের দেখার মাধ্যমে এবং শুনার 
মাধ্যমে। 
আল্লাহ তাআলা বলেনঃ 
£1 :4৮ {OH LHL IE ¥ 
তিনি (আল্লাহ) মুসা ও হারুনকে বললেন, তোমরা ভয় পেয় না, আমি 
তোমাদের সাথে আছি। তোমাদের কথা শুনি ও দেখি। (সূরা ত্বাহা, ৪৬) 
(Mtl) FE py RD 05S =) 
নিশ্চয় তোমরা এমন সত্বাকে ডাকছ যিনি খুবই নিকটে তোমাদের কথা 
শুনেন এবং তিনি তোমাদের সাথে আছেন। অর্থাৎ ইলমের মাধ্যমে। 
(বর্ণনায় মুসলিম) 
প্রশ্নঃ তাওহীদের উপকারিতা কি? 
উত্তরঃ তাওহীদের উপকারিতা হল আখিরাতের চিরস্থায়ী আযাব হতে 
নিষ্কৃতি পাওয়া যায়, আর দুনিয়াতে হিদায়াত প্রাপ্ত হওয়া এবং গুনাহখাতে 
মাফ হয়ে যাওয়া। আল্লাহ তাআলা বলেনঃ 
OE BSE LS Lb AEDLGLL IS LN G5 Ye 
AY call 
যারা ঈমান আনবে এবং তার সাথে কোন জুলম (শিরক) মিশ্রিত করবে না 
তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই হচ্ছেন হিদায়াত প্রাপ্ত। (সুরা 
আন’আম ৮৩) 
রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 
S)5 bs LY or oil] of dil doe Ll > 


(ae 


119 


আল্লাহর উপর বান্দার হক হল এই যে, বান্দা কোন শিরক করবে না, 

তাহলে আল্লাহর তরফ থেকে তাকে কোন আযাব না দেয়া। (বর্ণনায় বুখারি 

ও মুসলিম) 

লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ ও শর্তসমূহ 

প্রশ্নঃ লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ এবং এর শর্তসমূহ কিকি? 

উত্তরঃ জেনে রাখুন, আল্লাহ তাআলা আমাদের এবং আপনাকেও হিদায়েত 

দান করুন. নিশ্চয়ই লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। কিন্তু প্রতিটি 

চাবিরই দাঁত থাকে। যদি এমন কোন চাবি নিয়ে আসেন যার দাঁত আছে 

তবে তা দ্বারা (তালা)খুলতে পারবেন, উহা ব্যতীত খুলতেই পারবেন না। 

লা ইলাহা ইল্লাল্লাহ এর দাঁতসমূহ হলো নিশ্ন লিখিত শর্তসমূহঃ 

১।ইলমঃ ইহার অর্থ হলো আল্লাহ ব্যতীত অন্য সমস্ত গাইরুল্লাহকে মাবুদ 

বলে অস্বীকার করা এবং একমাত্র আল্লাহকে মা বুদ বলে স্বীকার করা। 
আল্লাহ তাআলা বলেনঃ 


\৭ {OHI I 
আর জেনে রেখো, আল্লাহ ছাড়া সত্যিকারের কোন মা বুদ নেই। (সূরা 
মুহাম্মদ,আয়াত ১৯) 
আল্লাহর বাণীর মর্মার্থ যথাথই অনুধাবন করে নবী কারীম সাল্লাল্লাহ 
আলাইহি ওয়া সাল্লাম তাই বলেনঃ 

(daly ) 24 F>3 AN sl da 25 Sb 
যে ব্যক্তি এমন অবস্হায় মারা গেলো যে, জীবিত অবস্হায় সে জানত, 
আল্লাহ ছাড়া সত্যিকারের কোন মা বুদ নেই, সে অবশ্যই জান্নাতে প্রবেশ 
করবে । (মুসলিম) 
২।ইয়াকিন, যা সন্দেহকে দূর করে অর্থাৎ অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ এর 
ইয়াকিন পূর্ণভাবে থাকতে হবে, কোনরুপ সন্দেহ থাকলে হবে না। 
আল্লাহ তাআলা বলেনঃ 


সত্যিকারের মুমিন হচ্ছে তারাই,যারা আল্লাহ ও তার রাসুলের উপর ঈমান 
এনেছে এবং ঈমান আনার পর তাতে কোনরুপ সন্দেহ পোষণ করেনা । 


120 


) 


ALE 3 


be 


(সূরা হুজুরাত,আয়াত-১৫) 
রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বাণীর প্রতিধ্বনী করে 
বলেনঃ 
as be BGR YD Sls dl JL ALY of acl 
LESS Ne SIE ne 
আমি এই স্বাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই 
এবং আমিই তার রাসূল”- যে ব্যাক্তি এতে কোন রকম সন্দেহ পোষন না 
করে আল্লাহর নিকট উপস্হিত হবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে)। 


(মুসলিম) 
৩।কবুল করাঃ তাতে আছে, উহা অন্তর ও জিহ্বার দ্বারা স্বীকার করা। 


আল্লাহ তাআলা মুশরিকদের অবস্হা বর্ণনা করে কলেনঃ 


BEE Bs OO AHEIHID YI A 3 0 BCH 


¥ 


ve cal LO pk AC 


যখনই তাদের বলতে বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ তখনই তারা সাথে 
সাথে অহংকারে মুখ ঘুরিয়ে নিত এবং বলতো-আমরা কি এক পাগল কবির 
কথায় আমাদের মা বুদদের পরিত্যাগ করবো । (সুরা ছাফফাত, আয়াত- 
৩৫৩৩৬) 

ইবনে কাসির এ আয়াতের তফসীরে বলেনঃ যেমন ভাবে মুমিনগণ উহা 
উচ্চারণ করতেন ঠিক তার বিপরীত ভাবে কাফিররা উহা বলতে অস্বীকার 
করত অহঙ্কারের কারণে। কালেমার গুরুত্ব যে কতখানি তার আরও ব্যাখ্য 
পাই নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ চর্চা করলে। নবী কারীম 
সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 


AlN) ALY JG 5c dV) ALY Ue > wl Elf ol 
dl jo aly 4 NLL ts G2 aS 


আমাকে হুকুম করা হয়েছে,যতক্ষণ পর্যন্ত না লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ 
বলবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করতে। আর যখন কেউ তা মেনে 
নেবে ও মুখে উচ্চারণ করবে তখন সাথে সাথে তার জান ও মাল আমার 
পক্ষ থেকে রক্ষা পেল। তবে ইসলামের যে হকসমূহ আছে তা আদায় 


121 


করতে হবে। আর তার হিসাব নিকাশ করবেন স্বয়ং আল্লাহ তাআলা )। 
(বুখারীও মুসলিম) 
৪। আত্মসৰ্মপণ ও অনুসরণ করাঃ এঁ ভাবে পূর্ণ আত্মসমর্পণ ও অনুসরণ 
করত হবে ঠিক যে ভাবে নির্দেশ দেয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেনঃ 

of i LCS AALS SII Y 
আর তোমরা তোমাদের রবের দিকে প্রত্যাবর্তন করো এবং তার নিকট 
সম্পূর্ণরূপে আত্মসমর্পন করো। (সূরা যুমার আয়াত-৫৪) 
৫। সত্যবাদিতা,যা মিথ্যার বিপরীতঃ উহা হচ্ছে খাটি দীলে সর্বান্তঃকরণে 
কালেমাকে উচ্চারণ করতে হবে । আল্লাহ তাআলা মানুষকে সাবধান করে 
বলেনঃ 


EI HEISE EEL CACO ni 


8 4 CO) SIL 1131S GH AEE LT el os of 
Y=) 


আলিফ, লাম,মিম। তারা কি এ ধারণা করেছে যে,লা ইলাহা ইল্লাল্লাহ বললেই ছাড়া 
পেয়ে যাবে এবং তাদেরকে পরীক্ষা করা হবে না৷? নিশ্চয়ই আমি পূর্বের যামানার 
মিথ্যেবাদী)। (সূরা আনকাবুত,আয়াত১-৩) 

এরই স্বপক্ষে আমাদের রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সান্তনা দিয়ে বলেনঃ 
45 2 Gao dys is 2 I HMVANY SS ol ply 


(ade G4) Ul fo dhl o> Nl 
যদি কেহ্‌ অন্তরে হতে খাটি ভাবে সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া সত্যিকারের কোন 
মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তার বান্দা ও রাসূল, তবে 
আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। (বুখারী ও 
মুসলিম) 

৬। ইখলাসঃ উহা হচ্ছে নিয়তকে শুদ্ধ করে সমস্ত ধরনের শিরক হতে নিজকে 
বাচিয়ে রেখে নেক আমল করা। আল্লাহ তাআলা বলেনঃ 


122 


(SERENE) GAD SAE MES es 
আর তাদের হুকুম করা হয়েছে ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করতে । (সূরা 
বাইয়িনাহ, আয়াত ৫) 
রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 

As 51 4 2 Ladle NL ALY JG 2 sols Ul al 


(5৮ )) 
কিয়ামতের দিন আমার শাফায়াত পাওয়ার ব্যাপারে সবচেয়ে সৌভাগ্যবান এ 
ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেন অন্তর দিয়ে ইখলাসের সাথে। (বুখারী) 
রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়া সাল্লাম আরও বলেনঃ 


5 5 las Bl FS BUYUALY JE 0 Ge r—> Hl 
(ol) 


নিশ্চয়ই আল্লাহ তাআলা এঁ ব্যক্তির জন্য জহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন 
যিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন একমাত্র আল্লাহকে রাজী খুশী করার জন্য। 
(মুসলিম) 

৭। কালেমা তৈয়েবার প্রতি ভালবাসাঃ মানুষের কাছে কালেমার দাবী হল এই যে, 
যে সমস্ত মুমিন উপরোক্ত শর্তসমূহ মান্য করবে শুধু তাদেরকেই মানুষ ভালবাসবে 


এবং যারা উহা অমান্য করবে তাদেরকে ঘৃণা করবে। 

আল্লাহ তাআলা বলেনঃ 

2 a EM AD si A LOLS} 
ৰ 0 DI 4 Ee GHG 5% 


\10 54 
এবং মানুষদের মধ্যে এমন এক দল আছে, যারা আল্লাহকে ছেড়ে অন্য মা’বুদকে 
(শরিক) এমনিভাবে ভালবাসে যেমন ভাবে আল্লাহকে ভালবাসা উচিৎ। আর যারা 
ঈমান এনেছে তাদের সর্বোচ্চ ভালবাসা হচ্ছে আল্লাহর জন্য। (সূরা বাক্বারাহ ১৬৫) 
রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 


dll colds HOE: 01: IND Se 2 2 IS PSN 


123 


3) 2 2) 3 38 0152 0 BD Nas YA 4 I nl Le 
(ade GE) 0 3 B55 Ol 7 LS a loi 

তিনটি গুণ যার মধ্যে আছে সে ব্যক্তি এ গুণের কারণে ঈমানের স্বাদ পাবে। 

প্রথমতঃ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম তার নিকট সমস্ত 

কিছু হতে সর্বাধিক ভালবাসার পাত্র হবেন। 

দ্বিতীয়তঃ কোন ব্যক্তিকে ভালবাসবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন ছাড়া 

অন্য কোন কারণে নয়। 

তৃতীয়তঃ আল্লাহ তাআলা তাকে কুফরী হতে নিষ্কৃতি দেয়ার পর আবার তাতে 

প্রত্যাবর্তন করা তার নিকট এ রকম অপছন্দনীয় যে রূপ অপছন্দনীয় আগুনে 

নিক্ষিপ্ত হওয়া। (বর্ণনায় বুখারী ও মুসলিম) 

(এই অংশটি ডঃ মুহাম্মদ সা’য়ীদ আল কাহ-তানীর “আল ওলা ওয়াল বারা” হতে 

উদ্ধৃত)। 

৮। তাগুতের প্রতি কুফরী করাঃ তাগুত হচ্ছে এ সমস্ত বাতিল উপাস্য যাদেরকে 

ইবাদত করা হয় আল্লাহকে ছেড়ে, যদিও সে অবস্থায় একমাত্র আল্লাহকে রব এবং 

LL Ub ALE 


(OF os S GH A ATLA BG L235 SAB TG 3 
Yo" BDA 4 


আর যে ব্যক্তি তাগুতদের অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে 
নিশ্চয়ই সে এমন এক মজবুত বন্ধনকে আকড়ে ধরল যা ছুটবার নয়। (সূরা আল- 
বাক্বারাহ ২৫৬) 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এরই আলোকে ঘোষণা করেনঃ 

(dr tly) ) 53 5 IL p> BOS Fr 2 SS HYLALY IE 2 
যে ব্যক্তি অন্তর হতে বলে “লা ইলাহা ইল্লাল্লাহ” এবং আল্লাহকে ছেড়ে অন্য 
মা’বুদের ইবাদতকে অস্বীকার করে তার প্রাণ ও সম্পদ (নষ্ট করা) অন্যের উপর 
হারাম। (বর্ণনায় মুসলিম) 

আকীীদাও তাওহীদের গুরুত্ব 

প্রশ্নঃ দ্বীনের অন্যান্য কাজ হতে আমরা তাওহীদের গুরুত্ব কেন বেশী দেই? 


124 


উত্তরঃ আমরা যে তাওহীদের বিশেষ গুরুত্ব দেই তার অনেকগুলো কারণ রয়েছে। 
১ তাও হচ্ছ ররর বিগণীত। উহ ডে দীন তিতি সমু ম্যে রিতার 
ভিত্তি যার উপর ইসলাম প্রতিষ্ঠিত। আর তা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর 
রাসূলুল্লাহর স্বাক্ষীর মধ্যে প্রকাশ পায়। 

২। তাওহীদ হচ্ছে এ জিনিস যা উচ্চারণের কারণে একজন কাফির ইসলামে দাখিল 
হয়, ফলে তাকে হত্যা করা যাবে না। আর যদি কোন মুসলিম উহা (তাওহীদ) 
অস্বীকার করে অথবা ঠাট্টা তামাশা করে তখন সে দ্বীন হতে বের হয়ে যায়। 

৩। তাওহীদ হচ্ছে সমস্ত রাসূলদের দাওয়াতের মূল কথা যার দিকে তাঁরা তাদের 
উম্মতদের দাওয়াত দিয়েছেন। 

আল্লাহ তাআলা বলেনঃ 


3 (OEMS SASSI 
Y" 

এবং নিশ্চয় আমি প্রত্যেক উম্মতের নিকট এই বার্তা নিয়ে রাসূলদের প্রেরণ করেছি 

যে, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত কর এবং তাগুতদের হতে দূরে থাক। (সূরা 

নাহাল ৩৬) 

৪। এই তাওহীদের কারণেই আল্লাহ তাআলা সমস্ত জগতকে সৃষ্টি করেছেন। মহান 

আল্লাহ তাআলা বলেনঃ 


047: LO LAI SL G5 ¥ 
নিশ্চয়ই আমি জ্রীন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। 
(সূরা যারিয়াত ৫৬) 
আয়াতে ইবাদত অর্থ আল্লাহর একত্ববাদ ও অদ্বিতীয়তা প্রকাশ করাকে বুঝানো 
হয়েছে। 

৫। তাওহীদ এমন এক ব্যাপক অর্থ সম্বলিত শব্দ যার মধ্যে সামিল আছে রবুবিয়াত, 
উবুদিয়াত, হুকুম আহকাম, আল্লাহ তাআলার সুন্দর নামসমূহ এবং পরিপূর্ণ সিফাত, 
আর সমস্ত ধরণের ইবাদত। 

৬। তার গুণবিশিষ্ট নাম ও গুণাবলী সম্পর্কীয় তাওহীদের গুরুত্ব অনেক বেশী। লেখক 
বলেনঃ SC NEE NTE EET 
তাআলা প্রত্যেক স্থানে এবং প্রত্যেক বস্তুর মধ্যে বিরাজমান। আমি তাকে বল্লামঃ 
যদি মনে কর, তার জাত সর্বত্র বিরাজমান তবে ইহা বড় ভুল ধারণা। কেননা আল্লাহ্‌ 


125 


তাআলা বলেনঃ 


2 4b {OO SAIL 
EE EEE TE SE oe 
আর যদি ধারনা করে থাক যে, আল্লাহ তাআলা আমাদের সাথেই আছেন, আমাদের 
কথা শ্ৰবন করেন, আমাদের অবস্থা জানেন ও দেখেন। তাহলে ইহা সঠিক কথা। 
আমার এই বিশ্লেষণে এঁ যুবক খুশি হয়ে তা মেনে নিল। 
৭। তাওহীদের উপরই নির্ভর করছে মানুষের ইহজগত ও পরজগতের সৌভাগ্য ও 
দুর্ভাগ্য। 
৮। তাওহীদের কারণেই আরবের লোকেরা শিরক, জুলুম, মূর্খতা ও দলাদলি হতে 
বের হয়ে ন্যায়-পরায়ণতা, সম্মান, জ্ঞান-গরিমা, এঁক্য ও সাম্য অর্জন করেছিল। 
৯। তাওহীদের মাধ্যমেই মুসলিমগণ রাজ্যসমূহ জয় করেছিল। যারা ছিল অত্যাচারী, 
শয়তানের দাস ও তাগুতদের ইবাদতকারী তার হয়েছিল এক আল্লাহ তাআলার 
ইবাদতকারী। সাথে সাথে তারা বিকৃত দ্বীন ধর্মের জুলুম হতে বের হয়ে প্রবেশ 
করেছিল ইসলামের ন্যায়পরায়ণতার স্বর্ণযুগে। 
১০ তাওহীদের মাধ্যমেই মুসলিমগণ জিহাদ, আত্মোৎসর্গ এবং জানমাল কোরবান 
করায় উদ্ধুদ্ধ হতে পেরেছিল। 
১১। তাওহীদ আরব ও অনারবকে একসূত্রে গ্রথিত করে একই কাতারে সামিল 
করে। তাই দেখতে পাই, তাওহীদের যে পুনঃ দাওয়াত দিয়েছিলেন মুজাদ্দেদে ইমাম 
মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, তা হাজীদের মাধ্যমে যখন পাক-ভারতে পৌছে 
তখন ইংরেজেরা খুবই ভয় পেয়ে যায়। কারণ ইংরেজেরা বুঝেছিল যে, এ দাওয়াত 
পৃথিবীর বিভিন্ন এলাকার সমস্ত মুসলিমদের একতাবদ্ধ করে দেবে এবং যেসব দেশ 
তারা জবর দখল করে আধিপত্য কায়েম করেছি এঁ সমস্ত দেশ হতে মুসলিমরা 
ইংরেজদের তাড়িয়ে দেবে। তাই ইংরেজরা তাদের অনুসারীদের নিয়ে এই 
তাওহীদের দাওয়াতর মুকাবিলা করতে থাকল। আর তারা এই তাওহীদের 
দাওয়াতের নাম পাল্টিয়ে প্রচারণা চালাতে থাকল “ওহাবী মতবাদ” বলে। যাতে 
মুসলিমরা তাওহীদী দাওয়াত হতে দূরে সরে থাকে। শায়েখ আলী আত তানতাভী 
তার “শহীদ আহম্মদ ওরফান” এবং “মুহম্মদ ইবনে আব্দুল ওয়াহব” নামক কিতাবে 
এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা করেছেন। 
১২। তাওহীদ মানুষের শেষ অবস্থান কোথায় হবে তা নির্ধারণ করে। যদি সে 
একত্ববাদী হয় তবে তার ঠিকানা হবে জান্নাত। আর যদি মুশরিকদের অন্তর্ভুক্ত হয় 


126 


তবে সে হবে জাহান্নামী। 

১৩। তাওহীদের কারণেই যুদ্ধ, জিহাদ ঘটে। এ রাস্তাতেই মুসলিমরা শাহাদাৎ বরণ 
করেন। উহার কারণেই তারা সাহায্য প্রাপ্ত হয়। আর তাওহীদের কারণেই 
মুসলিমগণ আজও পৰ্যন্ত যুদ্ধ, জিহাদ করছে। তাদের কোন ইজ্জত লাভ হবে না 
অথবা সাহায্য আসবে না যতক্ষণ পর্যন্ত না তারা তাওহীদকে পুরোপুরি প্রতিষ্ঠা 
করে। ইসলামের উষালগ্নে এই তাওহীদই মুসলিমদের একত্রিত করেছিল এবং 
বিশাল ইসলামীরাষ্ট্র প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল। 

বর্তমানেও মুসলিমগণ তাদের পূর্ব গৌরব-সম্মান এবং রাষ্ট্রকে ফিরে পেতে পারে 
যদি তারা তাওহীদের দিকে প্রত্যাবর্তন করে। আল্লাহ তাআলা বলেনঃ 


V me LO FEEL BALI Lf er SIGE 
হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে (আল্লাহর দ্বীনকে) সাহায্য কর তবে তিনি 
তোমাদের অবশ্যই সাহায্য করবেন এবং তোমাদের পা কে দৃঢ় রাখবেন। (সূরা 
মুহাম্মদ ৭) 
প্রশ্নঃ দ্বীন ও আকীদা মানুষের জন্য কেন আবশ্যকীয়? 
উত্তরঃ মানুষ প্রকৃতিগত কারণেই সীমাবদ্ধ ক্ষমতার অধিকারী। তাকে সমস্ত ধরণের 
ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার খুশির জন্য। মানুষ তার স্বভাবজাত 
অভ্যাস অনুযায়ী কখনও চায় না যে, সামান্য অবহেলিত বস্তু- পদার্থের মত বেচে 
থাকুক। এজন্য অবশ্যই তার আল্লাহ্‌ প্রদত্ত আকীদার জ্ঞান থাকা দরকার যা তাকে 
তার চতুস্পার্শ্বের জিনিসের ব্যাখ্যা দেবে এবং তার অবস্থান ও শক্তিকে নির্দিষ্ট করে 
দেবে এবং তার সমস্ত কার্যকলাপকে নিয়মের মধ্যে এনে দেবে। সাথে সাথে তার 
জন্য সরল সঠিক এক রাস্তা বের করে দেবে যা তার দুনিয়া ও আখিরাতে সুখ- 
সমৃদ্ধির কারণ হবে। এই আকীদাই হচ্ছে তার জন্য স্পষ্ট আলোকবর্তিকা স্বরূপ, যার 
থেকে বের হয়ছে হুকুম আহকাম ও শরিয়তের নিয়মাবলী। যাতে করে মানুষ চলার 
রাস্তাকে নির্দিষ্ট করে খুজে পায় এবং তাকে পৌছায় এমন এক নিরাপত্তা ও দৃঢ়তায় 
যাতে আছে তার জন্য হিদায়াত ও নূর আর বিজয় ও কামিয়াবী। 
আল্লাহ তালা বলেনঃ 


VA BAD {CO S546 ALES Ke HL LFS HEL ¥ 
আমরা আল্লাহর রং গ্রহণ করলাম । আল্লাহর রং অপেক্ষা অধিক সুন্দর আর কে 
আছ? আমরা সকলেই তার বান্দা।। (সূরা বাক্বারাহ ১৩৮) 


127 


প্রশ্নঃ আল্লাহর দ্বীনের প্রতি দাওয়াত দাতা (দায়ী) এবং ইসলামী দলগুলোর উপর 
ওয়াজিব কি? 

উত্তরঃ আল্লাহর প্রতি আহবানকারী ইসলামী জামাআতের উপর ওয়াজিব হচ্ছে, 
আল্লাহ তাআলার কিতাব ও সহী সুন্নাত মুতাবেক জীবন যাপন করা। আর তাদের 
দাওয়াতের কাজ এঁ ভাবে শুরু করা যেভাবে সমস্ত নবী ও রাসূলগণ শুরু 
করেছিলেন। তাদের মধ্যে সর্বোত্তম আমাদের নবী সায়্যেদানা মুহম্মদ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়া সাল্লাম সৰ্ব প্রথম তাওহীদের দিকে দাওয়াত দিয়েছিলেন “লা- 
ইলাহা ইল্লাল্লাহ’”’ কবুল করার জন্য। এই কালেমার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া অন্য 
কোন উপাস্য নেই। তিনি তের বছর যাবত মক্কায় এই কালেমার দিকেই দাওয়াত 
দিয়েছিলেন। এ ভাবেই আস্তে আস্তে তার সাহাবা (রাঃ) কিরামের মধ্যে ইবাদত কি 
জিনিস সে ধারণা দৃঢ়ভাবে তাদের অন্তরে গেথে যায়। তারা বুঝতে পারেন, দুআ, যা 
আল্লাহ ছাড়া অন্যের কাছে নিবেদন করা চলবে না। কারণ একমাত্র তিনিই সব কিছু 
করার মালিক, অন্যেরা অসমর্থ। আর শরিয়তের হুকুম আহকাম প্রবর্তন করা এবং 
বিচার করার মালিক আল্লাহ তাআলা। কারণ, তিনিই হচ্ছেন সৃষ্টা। আর বান্দার 
মঙ্গলও উপযোগী কর্ম সম্পর্কে তিনিই অধিক জ্ঞাত। তারপর তিনি মদীনায় হিজরত 
করেন এবং ইসলামী রাষ্ট্র গঠন করেন এবং লোকদের জিহাদ ও যুদ্ধের জন্য 
আহবান করেন, যাতে আল্লাহ্‌ তাআলার কালেমা ও বাণী সমুন্নত হয়। 

মুসলিম হওয়ার শর্তসমূহঃ 

প্রশ্নঃ মুসলিম হওয়ার শর্ত কি? 

উত্তরঃ কোন ব্যক্তি সত্যিকার ভাবে মুসলিম হতে পারে না যদি না তার মধ্যে 
নিম্মোক্ত শর্তসমূহ পাওয়া যায়ঃ- 

১। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার একত্ববাদ সম্বন্ধে সঠিক জ্ঞান অর্জন করতে 
হবে এবং একত্ববাদের যে ওয়াজিবসমূহ আছে তার উপর আমল করতে হবে। 

২। রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দাদের জন্য যে দাওয়াত 
নিয়ে এসেছেন তাকে সত্য বলে মানতে হবে এবং তিনি যা হুকুম করেছেন তার ও 
আনুগত্য করতে হবে। আর যা নিষেধ করেছেন তা হতে বিরত থাকতে হবে। 

৩।৷ মুশরিক ও কাফিরদের সাথে শত্রুতা পোষণ করতে হবে। এমন কিছু মুসলিম 
আছে যারা নিজেরা শিরক করে না বটে, কিন্তু মুশরিকদের সাথে ধর্মীয় ব্যাপারে 
শত্ৰরুতাও পোষণ করে না। ফলে, উক্ত কারণে সে মুসলিমও হতে পারে না। কারণ 
প্রত্যেক রাসূলদের (আঃ) যে মূল কথা ছিল, তা সে বাদ দিয়েছে। ইব্রাহীম (আঃ) 
তার কাওমের লোকদের বলেনঃ 


128 


2424 HZ NAA AEE CAA AZ 
Aid FO B13 HL? AB EH ICH i ASSESS CY 1% x RR 


BEE TE EET TET: 
বিদ্বেষ শুরু হয়েছে এবং তা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তোমরা এক আল্লাহর 
উপর ঈমান আনবে। (সূরা মুমতাহিনাহ ৪) 

উপরের আয়াতে আল্লাহ বলেছেন, তোমাদের সাথে শত্রুতা শুরু হয়েছে বা প্রকাশ 
পেয়েছে। এখানে প্রথমে শত্রুতা করাটাই আমল। দেখা যায়, অনেক মুসলিম 
কাফিরদের সাথে বিদ্বেষ পোষণ করে, কিন্তু শত্রুতা পোষণ করে না। মুসলিম 
হিসাবে তার উপর যা ওয়াজিব ছিল তা সে পালন করে না। এজন্য শত্রুতা ও বিদ্বেষ 
উভয়কেই প্রকাশ করতে হবে। শুধু মনে মনে বিদ্বেষ পোষণ করলেই চলবে না বরং 
কাজ-কর্মের মাধ্যমেও প্রকাশ্য ভাবে শত্রুতা ও সম্পর্ক ছেদ করতে হবে। আর যদি 
তাদের সাথে বন্ধুত্ব ও সম্পর্ক বজায় রাখা হয় তবে বুঝতে হবে তাদের অন্তরে 
মুশরিকদের প্রতি কোন বিদ্বেষ নেই। 

8৪। উপদেশ দানঃ যে ব্যক্তি বলে যে, মুসলিমেদের মধ্যে কেউ যদি শিরক্‌, কুফর 
কিংবা যত পাপই করুক না কেন তার সাথে শত্রুতা পোষণ করব না। তাহলে সে 
প্রকৃত মুসলিম নয়। বরং তাদের জন্য ওয়াজিব হল মুসলিমদের উপদেশ দেয়া আর 
শিরক, কুফর আবং পাপ কার্যের বিষয়ে তাদের সাবধান করা, ভদ্র ও নত্র ভাবে। 
কারণ আল্লাহ তাআলা বলেনঃ 


8 LG Sh AAG KT EG ISGTLIS IL YET 
\Yo ‘Jal 
তুমি তোমার রবের রাস্তায় লোকদের দাওয়াত দিতে থাকো হিকমতের সাথে এবং 
উত্তম উপদেশের মাধ্যমে। আর তাদের সাথে তর্ক করো উত্তম ভাবে । 
(সূরা নাহল, আয়াত ১২৫) 
আমল কবুল হওয়ার শর্তসমূহ 
প্রশ্নঃ আমল কবুল হওয়ার শর্তসমূহ কি কি? 
উত্তরঃ আল্লাহ তাআলার নিকট আমল কবুল হওয়ার শর্ত হচ্ছে চারটি। 
১। আল্লাহ তাআলার উপর ঈমান আনা এবং তাওহীদকে স্বীকার করা। আল্লাহ তা 
আলা বলেনঃ 


129 


AVA 


LV BS SCIP SLE A SETI GN IHG ¥ 
নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের ঠিকানা হবে জান্নাতুল 
ফিরদাউস। (সূরা কাহাফ ১০৭) 
রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বাণীর প্রতিধ্বনি করে বলেনঃ 

(sly) El SS Db Sol 
বল, আমি আল্লাহর উপর ঈমান এনেছি এবং তার উপর প্রতিষ্ঠিত থাকো। (বর্ণনায় 
মুসলিম) 

২। ইখলাসঃ উহা হচ্ছে, শুধুমাত্র লোক দেখানো অথবা সুনাম আদায়ের জন্য কাজ 
না করে একমাত্র আল্লাহর জন্য কাজ করা। আল্লাহ তাআলা বলেনঃ 

Y i CT SA CE HEE SL CET SAT Ye 
আল্লাহর ইবাদত করো, দ্বীনের প্রতি ইখলাস রেখে। (সূরা যুমার ২) 
রাসূলুল্লাহ সাল্লাল্লপাহ আলাইহি ওয়া সাল্লাম ইখলাসওয়ালাদের প্রতি সুসংবাদ দিয়ে 
বলেনঃ 

Ciel) 221 53 Lz HNL ALY IG 
যে ব্যক্তি ইখলাসের সাথে “লা-ইলাহা ইল্লাল্লাহ” বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। 
(বর্ণনায় বাজ্জার ) 

৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম যে তরীকা বা পদ্ধতি নিয়ে এসেছেন 
শুধুমাত্ৰ সে অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ তাআলা বলেনঃ 

V ix {CY BEE KEG BS BG IRIE 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তোমাদের যা করতে বলেন তাকে 
আঁকড়ে ধর। আর যা করতে নিষেধ করেন তা হতে বিরত হও। (সূরা হাশর ৭) 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে কেউ এঁ সমস্ত ‘আমল করবে 
যাতে আমাদের হুকুম নেই উহা বতিল বলে গণ্য হবে। (বর্ণনায় মুসলিম) 
8। ঈমানদার ব্যক্তি এমন কোন শিরক বা কুফর ‘আমল করবে না যাতে তার ঈমান 
নষ্ট হয়ে যায়। কোন অবস্থাতেই তার ইবাদতের কোন অংশ গাইরুল্লাহর জন্য ব্যয় 
করবে না। সে নবী, রাসূল, অলি (তাদের মৃত্যুর পর) অথবা অন্য কোন মৃত ব্যক্তির 
নিকট দু’আ করবে না বা সাহায্য চাবে না। রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম 
বলেনঃ দু’আ হচ্ছে ইবাদত। (বর্ণনায় তিমিযী ) 


130 


আল্লাহ তাআলা বলেনঃ 
ন ৰ ০০ পা নে লৰ 722 এশ পাটিল শল তক ৯ SRE 
4 OY RH LE BE IS BLS I LEIC HIS ESL Y 
MENS HSE 


আল্লাহ ছাড়া এমন কারো নিকট দু’আ করনা যারা না পারে তোমার উপকার করতে, 
আর না পারে ক্ষতি করতে। আর যদি উহা কর তবে অবশ্যই তুমি জালিমদের 
(মুশরিকদের) অন্তর্ভুক্ত হয়ে যাবে। (সূরা ইউনুস ১০৬) 

আল্লাহ তাআলা আরও বলেনঃ 


10 i {CY SG BIG HF SEI SLH SY 
তুমি যদি কোন শিরক কর তবে তোমার সৎ কর্ম বাতিল হয়ে যাবে আর অবশ্যই 
তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। (সূরা যুমার ৬৫) 
প্রশ্নঃ নিয়ত বলতে কি বুঝায়? 
উত্তরঃ নিয়ত হচ্ছে উদ্দেশ্য বা সংকল্প। আর এর স্থান হচ্ছে অন্তর। মুখে উহা 
উচ্চারণ করা জায়েয নেই। কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম এবং 
সাহাবাগণ কখনও উহা জবানে বলেননি। আল্লাহ তাআলা বলেনঃ 


\Y dl {OO LE Bs VE PEGS 
আর তোমরা তোমাদের কথা গোপন কর অথবা প্রকাশ্যেই বল না কেন, তিনি 
(আল্লাহ) অবশ্যই অন্তরের কথাও জ্ঞাত আছেন। (সূরা মুলক ১৩) 
রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 

(ade G24) 55 br SSL SL JLo LS) 
নিশ্চয় সমস্ত ‘আমলই নিয়তের উপর নির্ভর করে। আর প্রতিটি ব্যক্তি তাই পাবে যা 
সে নিয়ত করে। (বর্ণনায় বুখারী ও মুসলিম) 
এই হাদিসের অর্থঃ ‘আমল সহীহ হওয়ার অথবা কবুল হওয়া কিংবা পূর্ণতা লাভ 
করার জন্য নিয়ত হল শর্ত । (ইমাম নববী রহ. এর ‘হাদিসে আরবাইন দেখুন) 
প্রশ্নঃ কিছু লোক বলেঃ “দ্বীন হচ্ছে অন্তরের বস্তু” -এ কথার অর্থ কি? 
উত্তরঃ এ ধরণের কথা এ সমস্ত লোকেরাই বলে থাকে যারা শরিয়তের দায়িত্ব 
(হুকুম আহকাম) হতে মুক্ত হয়ে দূরে পালিয়ে বাঁচতে চায়। দ্বীনের মধ্যে অন্তর্ভূক্ত 
আছে আক্বীদা, ইবাদত, মুয়ামালাতসহ সব কিছু। 


131 


১। আক্কায়েদঃ অন্তরে ঈমানের রোকনের প্রতি দৃঢ় বিশ্বাস। ইহার বিশ্লেষণে 
রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লামের বাণীঃ 


8 Ay Rally Lae 3 SEASON os GOES 


(4-১) ১৯১) 
ঈমান হচ্ছে আল্লাহর উপর, তার মালাইকাদের (ফিরেশতার) উপর, তার পক্ষ হতে 
অবতীর্ণ কিতাবসমূহের উপর, রাসূলদের উপর, আখিরাতের উপর, এবং তকদিরের 
ভালমন্দের উপর বিশ্বাস স্থাপন করা। (বর্ণনায় মুসলিম) 

২। ইবাদতঃ উহা হবে অংঙ্গ প্রতঙ্গের দ্বারা। তবে নিয়ত থাকবে অন্তরে, যেমন 
ইসলামের রোকন সমূহ। এ সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 
(ইসলামের ভিত্তি পাচটিঃ একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তিনি ছাড়া অন্যদের 
সাথে কুফরী করা, সালাতকে উহার যথা নিয়মে আদায় করা, যাকাত আদায় করা, 
আল্লাহর ঘরে হজ করা এবং রমযান মাসে সিয়াম পালন করা। (বর্ণনায় মুসলিম) 
এই সমস্ত রোকন (ভিত্তি) সমূহকে পালন করতে হবে অন্তরের দৃঢ় বিশ্বাসের সাথে 
এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কর্ম সম্পাদনের মাধ্যমে। 

ওমর (রাঃ) এর মতো আমরাও বলতে চাই যে, আমরা যে কোন মুসলিমের 
ব্যাপারে রায় দেব তার বাহ্যিক কর্ম দেখে। আর অন্তরে কি আছে তা আল্লাহ ছাড়া 
আর কেউ জানে না। যদি এ ব্যক্তির অন্তর শুদ্ধ হতো তবে তা তার শারিরীক আমল 
যথাঃ সালাত, যাকাত ও অন্যান্য ফরয ইবাদতের মাধ্যমে প্রকাশ পেতো এবং হিন্দু, 
খৃষ্টান, বৌদ্ধ, জৈন ও অন্যান্য মুশরিক জাতি হতে পৃথক-মুসলিম জাতির প্রতীক 
তার মুখমন্ডল ও শরীরে প্রকাশ পেত। এদের দিকেই ইঙ্গিত করে রাসূল সাল্লাল্লাহ্‌ 
আলাইহি ওয়া সাল্লাম যথার্থই বলেছেনঃ ওহে, নিশ্চয় শরীরের মধ্যে এমন একটি 
অঙ্গ আছে, যদি উহা সহীহ শুদ্ধ হয় তবে সমস্ত শরীরই শুদ্ধ হবে, আর যদি উহা নষ্ট 
হয়ে যায় তবে সমস্ত শরীরই নষ্ট হয়ে যাবে আর উহা হচ্ছে কৃূলব বা দিল। (বর্ণনায় 
বুখারী ও মুসলিম) 

হাসান বসরী রহ. বলেনঃ ঈমান কেবল অন্তরের আশা কিংবা বাহ্যিক পরিচ্ছদ 
প্রদর্শনীর নাম নয় বরং ঈমান হচ্ছে অন্তরের দৃঢ় বিশ্বাস। আর উহার সত্যতার 
প্রতিফলন ঘটে কর্ম সম্পাদনের মাধ্যমে। (বর্ণনায় বুখারী) 

ইমাম শায়েয়ী রহ. বলেনঃ ঈমান হচ্ছে কথা ও কাজ। যা বৃদ্ধি পায় ও কমে যায়। 
সালাফে সালেহীনরা বলেনঃ ঈমান হচ্ছে অন্তরে দৃঢ় বিশ্বাস, মুখে উচ্চারণ করা এবং 
অঙ্গ প্রতঙ্গ দ্বারা আমল করা। (ফত হুল বারী ১/৪৬) 


132 


ইমাম বুখারী (রঃ) (১৯৪-২৫৬ হিঃ) বলেনঃ ঈমানদারদের সম্মানের তারতম্য ঘটে 
‘আমলের কারণে। (বর্ণনায় বুখারী ১/১১) 
প্রশ্নঃ তাওবা কবুল হওয়ার শর্তসমূহ কি কি? 
উত্তরঃ তাওবা কবুল হওয়ার শর্তসমূহ হচ্ছে নিম্মরূপঃ 
১। ইখলাসঃ গুনাহগার ব্যক্তি তাওবা করবে একমাত্র আল্লাহ তাআলার কাছে, অন্য 
কারো উদ্দেশ্যে নয়। 
২। অনুশোচনাঃ যে সমস্ত পাপ কাজ করেছে তার জন্য লজ্জিত ও অনুতপ্ত হবে। 
পাপ কাজ হতে বিরত থাকাঃ যে গোনাহ তার দ্বারা সংগঠিত হয়েছে এ কাজ সে 
পুরোপুরি ভাবে ত্যাগ করবে। 
8। পাপের কার্যে প্রত্যাবর্তন না করাঃ একজন মুসলিমের মনে এতখানি দৃঢ়তা 
আনতে হবে যাতে সে আর উক্ত কাজ পুনর্বার না করে। 
৫। ইস্তেগফারঃ আল্লাহ তাআলার হকের ব্যাপারে সে যে অন্যায় করছে, সে জন্যে 
আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা করবে। 
৬। হক বা অধিকারসমূহ আদায় করাঃ সে লোকদের যে হক নষ্ট করেছে এ হক 
প্রাপ্য লোকদের কাছে ফিরিয়ে দিবে অথবা এ সব হক তাদের কাছ থেকে মাফ 
করিয়ে নিবে। 
৭। তাওবা কবুলের সময়ঃ গুনাহগার তাওবা করবে তার জীবদ্দশায়। মৃত্যু হাজির 
হওয়ার পূর্বে তওবা করতে হবে। 
রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 

(GA ly) Em dl 0 G5 2 DO) 
নিশ্চয় আল্লাহ তার বান্দার তাওবা কবুল করেন তার মৃত্যুর কষ্ট শুরু হওয়ার পূর্ব 
পরৰ্যন্ত। (বর্ণনায় তিরমিযি) 
ইসলামে বন্ধুত্ব ও শত্ৰুতা 
প্রশ্নঃ ইসলামে শত্রুতা এবং বন্ধুত-এর তাৎপর্য কি? 
উত্তরঃ বন্ধুত্ব হচ্ছে আল্লাহ, তার রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে 
কেরাম ও মুমিন একত্ববাদীদের ভালবাসা এবং তাদের সাহায্য করা। আর শত্রুতা 
হচ্ছে আল্লাহ, তার রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কিরাম ও 
একত্ববাদী মুমিনদের সাথে যে সমস্ত কাফির, মুশরিক, বিদ'আতী, যারা আল্লাহকে 
ছেড়ে অন্যের নিকট রোগমুক্তি, রিযিক, হিদায়েত চায়, তাদের সাথে শত্রুতা পোষণ 
করতে হবে। 


G 


133 


আমাদের উপর ওয়াজিব হল এ সমস্ত একত্ববাদী মুমিনদের ভালবাসা, তাদের 
সাথে বন্ধুত্ব করা এবং সাহায্য করা, যারা কোন ধরণের কুফরি করেন না। 

আর অন্য দিকে যারা এর উল্টা চলে, তাদের ব্যাপারে আমাদের উপর ওয়াজিব হল 
তাদের সাথে বিদ্বেষ এবং শত্রুতা পোষণ করে আল্লাহর নৈকট্য হাসিল করা। তাদের 
বিরুদ্ধে কথার দ্বারা ও অন্তরের দ্বারা যথাসাধ্য জিহাদ করতে হবে। 

শত্ৰুতা পোষণ করা। 

১। আল্লাহ তাআলা বলেনঃ 


(vv: 434) 2% 203) bs SEG Seb 
মুমিন পুরুষ ও মহিলাগণ একে অপরের বন্ধু। (সূরা তাওবা ৭১) 
২। রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেন: 

dl GS xd BS IDS 35 
ঈমানের সর্বোত্তম হাতল হচ্ছে, আল্লাহর জন্য ভালবাসা এবং আল্লাহর জন্যই শত্রু 
তা পোষণ করা । (হাসান) 

৩। রাসূলুল্লাহ সাল্লাল্লপাহ আলাইহি ওয়া সাল্লাম আরো বলেনঃ 


s)) OD PS 3 dh es Bh db Al DA 


(55321 
যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে এবং তার কারণেই শত্রু তা পোষণ করে, 
আল্লাহর জন্যই দান করে কিংবা তার খুশির জন্যই দান করা হতে বিরত থাকে, সে 
যেন তার ঈমানকে পূর্ণ করল । (বর্ণনায় আবু দাউদ) 

8। রাসুলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম তার উম্মতদের খোশ খবর জানিয়ে 
বলেছেনঃ নশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা নবীও নয়, 
আর শহীদও নয়। কিন্তু কিয়ামত দিবসে নবী ও শহীদগণ তাদের সাথে গিবতা 
(ঈর্ষা) করবেন, আল্লাহর পক্ষ থেকে তাদের উচু মর্যাদা লাভ করার কারণে। 
সাহাবাগণ (রাঃ) বললেনঃ হে আল্লাহর রাসূল! আমাদেরকে বলুন, তারা কারা? 
উত্তরে তিনি বল্লপেনঃ তারা হচ্ছেন এ সকল ব্যক্তি যারা অনাত্রীয় হওয়া সত্বেও একে 
অপরকে ভালবাসে আল্লাহর কিতাবের কারণে। কোন রকম আর্থিক লেনদেনের 
কারণে একে অপরকে ভালবসে না। আল্লাহর কসম ! অবশ্যই তাদের মুখমন্ডল দীপ্ত 


134 


জ্যোতির্ময় হবে এবং তারা নূরের উপর অবস্থান করবে। যখন কিয়ামতের 
বিভীষিকাময় অবস্থায় লোকজন ভীত সন্ত্রস্ত হবে তখনও তারা ভীত হবে না। আর 
লোকেরা যখন পেরেশান হবে তখন তারা পেরেশান হবেনা। তারপর এই আয়াত 
পাঠ করেনঃ 


UW ion LOSE AY LE BES A 5 OLY 
ওহে, নিশ্চয় আল্লাহর অলিগণের কোন ভয় নেই ভীতও আর তারা দু:খিত হবে না। 
(সূরা ইউনুস৬২) 
অত্র হাদীসটি আবু দাউদ বর্ণনা করেছেন এবং জামেউল উসুলের টিকায় উহার 
সনদকে হাসান বলেছেন। 

৫। ইবনে আব্বাস (রাঃ) বলেনঃ যে ব্যক্তি একমাত্র আল্লাহর কারণে ভালবাসে এবং 
আল্লাহর কারণেই বিদ্বেষ পোষণ করে, আর আল্লাহর কারণেই বন্ধুত্ব করে এবং তার 
কারণেই শত্রুতা পোষণ করে, সে তার এই ‘আমলের মাধ্যমে আল্লাহ তাআলার 
নৈকৰ্ট প্রাপ্ত হয়। বান্দা যতই সালাত, সিয়াম আদায়কারী হোক না কেন, কখনো 
ঈমানের স্বাদ পাবে না যতক্ষণ পর্যন্ত না সে নৈকট্য প্রাপ্ত হয়। দেখা যায়, বেশীর 
ভাগ ভ্রাতৃত্বই চালু থাকে দুনিয়ার কোন স্বার্থের জন্য। কিন্তু তা তাদের আখিরাতে 
কোনই উপকার করবে না। 

৬। এ সব একত্ববাদী মুমিনদের ভালবাসতে চেষ্টা করুন, যারা সর্ব কাজে একমাত্র 
আল্লাহর সাহয্য কামনা করে। যদিও লোকেরা তাদেরকে নানা ধরনের অপ্রিয় 
উপাধিতে ভুষিত করে থাকে। আর যারা আল্লাহ ছাড়া অন্যদের ডাকে তাদের থেকে 
নিজেদের দূরে সরিয়ে রাখুন। আর যে সব লোক আল্লাহ তাআলা যে আরশের উপর 
আছেন একথা অস্বীকার করে তাদের কথা শুনা হতে দূরে থাকুন। কারণ তারা 
বিদ’আতী। 

আল্লাহর অলি ও শয়তানের অলি 

প্রশ্নঃ কারা আল্লাহ তাআলার অলি? 

উত্তরঃ তারা হচ্ছেন এঁ সমস্ত মুমিন মুত্তাকীগণ যারা সর্বাসস্থাতেই আল্লাহকে ভয় 
করে এবং (আকীীদা’ আমলে) আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাতকে আকড়ে ধরে 
থাকে। আল্লাহ তাআলা বলেনঃ 


ED 4 A727» APPLE ez Ef Td x z 
A CA OY SIL IT LE LEY HN I EL YY 


ওহে, নিশ্চয় আল্লাহর অলিগণের কোন ভয় নেই আর তারা চিন্তিত হবে না। (সূরা 
ইউনুস ৬২-৬৩) 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 
(ale Gx) owl lop Hl 5 LS! 

নিশ্চয় আমার বন্ধু হচ্ছেন আল্লাহ এবং সৎ কাজ সম্পাদনকারী মুমিনগণ। (বর্ণনায় 
বুখারী ও মুসলিম) 
প্রশ্নঃ শয়তানের অলি কারা? 
উত্তরঃ তারা হচ্ছে আল্লাহর বিরোধিতাকারীরা তারা কুরআন ও সুন্নাহরর অনুসরণ 
করা জরুরী মনে করে না এবং বিদ'আত ও নিজের প্রবৃত্তি অনুযায়ী চলে। 
আল্লাহ ছাড়া গাইরুল্লাহর নিকট দু'আ করে। আল্লাহ যে আরশের উপর আছেন তা 
মাধ্যমে আগুন গলঃধরন করে ইত্যাদি। এছাড়া অন্যান্য অগ্নি উপাসক এবং 
শয়তানদের কার্যসমূহও তারা করে থাকে। 
আল্লহ তাআলা বলেনঃ 

VV - VN 35 LC Sh SLAG Jaf 
আর যারা আল্লাহর স্মরণ হতে গাফিল, তাদের জন্য আমি শয়তানকে নির্দিষ্ট করে 
দেই যেন সর্বাবস্থায় সে তাদের সাথী হয়ে যায়। আর নিশ্চয় তারা তাদেরকে সঠিক 
রাস্তা হতে দূরে সরিয়ে দেয়। যদিও তারা ধারণা পোষণ করে, যে তারা হিদায়েতের 
উপর আছে। (সূরা যুখরুফ ৩৬-৩৭) 
প্রশ্নঃ হক ও বাতিলের মাঝে কি এমন কোন মধ্যম পথ আছে যাকে মানুষ গ্রহণ 
করতে পারে? 
উত্তরঃ না, মধ্যম পথ বলতে কোন পথ নেই যাকে মানুষ গ্রহণ করতে পারে। কারণ 
আল্লাহ তাআলা বাতিল ও গোমরাহীকেও এঁ ভাবেই স্পষ্ট করে বর্ণনা করেছেন। তাই 
হকের রাস্তা ব্যতীত অন্য কোন (দ্বিতীয়) উত্তম ও সঠিক রাস্তা নেই। 
আল্লাহ তাআলা বলেনঃ 


YY i058 4 CO) HEIST 3 
হকের পর গোমরাহী ছাড়া আর কি আছে? (সূরা ইউনুস ৩২) 


136 


বড় শিরক ও তার শ্রেণী বিভাগ 
প্রশ্নঃ বড় শিরক কি? 
উত্তরঃ উহা হচ্ছে, যে কোন ধরনের ইবাদত আল্লাহ ছাড়া গাইরুল্লাহর জন্যে নিবেদন 
করা। যেমনঃ দু’আ, যবেহ, রোগমুক্তি, বিপদাপদ থেকে রক্ষা, নজর নেওয়াজ, 
মানত ইত্যাদি। 
আল্লাহ তাআলা মানুষকে সাবধান করে বলেনঃ 
{OA G8 BS SG GPL I LEI CH DS ove ES YS ¥ 
lel im 

আল্লাহ ছাড়া অন্য এমন কারো নিকট দু’আ কর না, যারা না পারে তোমাদের 
উপকার করতে, আর না পারে ক্ষতি করতে। যদি এরূপ কর তবে নিশ্চয় তোমরা 
জালিমদের অন্তর্ভুক্ত হবে। (সূরা ইউনুস ১০৬) 
রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 

(Ml) a3 Sls ly G40, BL IAD ASN! 
সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা এবং মাতা-পিতার সাথে 
খারাপ ব্যবহার করা আর মিথ্যা সাক্ষ্য দেয়া। (বর্ণনায় বুখারী ও মুসলিম) 
প্রশ্নঃ আল্লাহর নিকট নিকৃষ্টতম গুনাহ কি? 
উত্তরঃ উহা হচ্ছে বড় শিরক। উহার দলিল হচ্ছে আল্লাহর বাণীঃ 


১) od {CY 2 be DY DH SA HMDEYES 
হে বৎস! আল্লাহর সাথে কোন শিরক কর না। নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় 
জুলুম। (সূরা লুকৃমান ১২) 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম-কে প্রশ্ন করা হলঃ সর্ব নিকৃষ্ট গুনাহ কি? 
উত্তরে তিনি বলেনঃ 

(ale G24) US 35 5 dh at of 
আল্লাহর সাথে কাউকে শরিক বানানো, অথচ একমাত্র আল্লাহই তোমাকে সৃষ্টি 
করেছেন। (বর্ণায় বুখারী ও মুসলিম) 
প্রশ্নঃ বর্তমান উম্মতের মধ্যে কি কোন শিরক বিদ্যমান আছে? 
উত্তরঃ হ্যা আছে। এর দলিল হল আল্লাহ তাআলার উক্তিঃ 


137 


Le i HOY SEES NIC AIDES ¥ 
আর তাদের বেশীর ভাগই আল্লাহর উপর ঈমান আনেনি। (সুরা ইউসুফ ১০৬) 
রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 
Sl BU as S23 SAL FE TE Gr UP 

obsN 

কিয়ামত আসবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের কিছু গোত্র মুশরিকদের সাথে 
মিলিত হয়ে না যাবে এবং পূজা না করবে। (বর্ণনায় তিরমিযী) 
প্রশ্নঃ আল্লাহ ছাড়া মৃত ও অনুপস্থিত ব্যক্তিবর্গের (গাইরুল্লাহ) নিকট দু'আ চাওয়ার 
হুকুম কি? 
উত্তরঃ তাদের কাছে দু'আ চাওয়াটা বড় শিরকের অন্তর্ভুক্ত। যার কারণে মানুষ 
জাহান্নামে প্রবেশ করবে। 
আল্লাহ তাআলা বলেনঃ 


SAS LLG BH PEE AS SS OATS BPE ¥ 
\¢ be {ORs 
যদি তাদের নিকট দু'আও কর তবে তা তারা শুনতে পায় না। আর যদি শুনতেও 
পেত তবে তোমাদের কোন জবাব দিতনা। আর কিয়ামতের দিন তোমারা যে তাদের 
সাথে শিরক করেছ তা তারা অস্বীকার করবে। (সূরা ফাতির ১৪) 
রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 
(sell) Ul ss ls Mo or FSP 
কোন ব্যক্তি যদি এঁ অবস্থায় মারা যায় যে, সে আল্লাহ ছাড়া অন্যের নিকট দু'আ 
করত, তবে সে জাহান্নামে প্রবেশ করবে। (বর্ণনায় বুখারী) 
প্রশ্ুঃ দু'আ কি ইবাদত? 
উত্তরঃ হ্যা, দু'আ হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা বলেনঃ 
HES GE CURED LBL Ee ILS 0} 
1+: He {ত ০৯ 
তোমাদের রব (প্রতিপালক) বলেনঃ আমার নিকট দু'আ কর, আমি উহা কবুল 
138 


করব। আর যারা অহংকার করে আমার ইবাদতে (দুআ করার ব্যাপারে) তারা শীঘই 
লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। (সূরা গাফির ৬০) 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ দুআই ইবাদত। (বর্ণনায় 
তিরমিযি) 

প্রশ্নঃ মৃতরা কি দুআ শুনতে পায়? 

উত্তরঃ না, তারা দুআ শুনতে পায় না। 

১। আল্লাহ তাআলা বলেনঃ 


পা্নতন 


YY DSO SG heen 


আর আপনি কখনও এ ব্যক্তিকে কিছু শুনাতে পারবেন না যে কবরে আছে। 
(সূরা ফাতির ২২) 
২। তিনি আরও বলেনঃ 

TY eel {OY S243 EES LI Sail Y 
একমাত্র তারাই উত্তর দিতে পারে যারা শুনতে পায়। মৃতদের আল্লাহ তাআলা 
পূণজীবিত করবেন। তারপর তারা তার নিকট প্রত্যাবর্তন করবে। (সূরা আন’আম 
৩৬) 
এই আয়াতে আল্লাহ তাআলা কাফিরদের প্রতি ইশারা করেছেন। কারণ তাদের অন্তর 
মৃত। তাই তাদেরকে আল্লাহ তাআলা মৃতদের সাথে তুলনা করেছেন। (বর্ণনায় ইবনে 
কাসির (রঃ)) 
৩। রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 

(SL) DAL ol oF LPs DNS i ESD i 0 
নিশ্চয় আল্লাহ তাআলার এমন একদল মালাইকা (ফিরিশ্ডা) আছেন যারা দুনিয়ায় 
ঘুরে বেড়ান। তারা উম্মতের পক্ষ হতে তাদের সালাম (দরুদ) আমার নিকট 
পৌছান। (বর্ণনায় হাকেম) 
যদি রাসুলুল্লাহ সাল্লাল্লপাহ আলাইহি ওয়া সাল্লাম উম্মতের সালাম নিজে নিজে শুনতে 
না পান, মালাইকাদের পৌছে দেয়া ব্যতীত, তাহলে অন্যদেরতো তা শুনার প্রশ্নই 
উঠে না। 
৪। ইবনে ওমর (রঃ) হতে বর্ণিতঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম 
বদরের দিবসে কাফির মুশরিকদের লাশ যে কুয়ায় নিক্ষিপ্ত হয়েছিল, সেই “কুলাইব” 


139 


নামক স্থানে দাড়িয়ে বলেনঃ তোমাদের রব যে ওয়াদা করেছিলেন তা কি তোমরা 
এখন বুঝতে পারছ? তারপর বললেন, নিশ্চয় তারা আমি যা বলছি তা শুনতে 
পাচ্ছে। উম্মল মু'মিনীন আয়েশা (রাঃ) এর নিকট এ হাদীস উল্লেখ করে জানতে 
চাওয়া হলে তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তার উক্তি দ্বারা 
এটা বুঝাতে চেয়েছেন যে, তারা অবশ্যই একথা জানতে পারছে যে, তিনি যা 
বলেছেন তা সত্য। তারপর তিনি তিলাওয়াত করলেনঃ 


Ae al {OS SILI) Ye 
নিশ্চয় আপনি মৃতদেরকে শুনাতে পারবেন না। (সূরা নামল,৮০) 
কাতাদাহ (রাঃ) এই হাদীসের বর্ণনাকারী আবু তালহা (রাঃ) হতে বর্ণনা করেনঃ 
sl) lay ey Ly Lai) G25 LF El G> HI 
(5৮ 
কৃতকর্মের প্রতি ভত্সনা ও হেয় করার জন্য। আর পাপের শাস্তি, আফসোস, 
অনুশোচনা এবং লজ্জিত হওয়ার জন্য। (বর্ণনায় বুখারী) 
এই হাদিস হতে শিক্ষনীয় বিষয় 
১। মৃত মুশরিকরা যে কথা শুনতে পেয়েছিল তা ছিল নির্ধারিত স্বল্প সময়ের জন্য। 
এর প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের মন্তব্যঃ নিশ্চয় তারা এখন 
আমার কথা শুনতে পাচ্ছে। এ থেকে এটাই বুঝা যাচ্ছে যে, এই সময় অতিক্রান্ত 
হওয়ার পর তারা আর শুনতে পাবে না। এঁ হাদিস বর্ণনাকারী কাতাদাহ (রাঃ) 
বলেনঃ আল্লাহ তাআলা তাদের এ জন্য জীবিত করেছিলেন যাতে তারা তাদের 
নিকট প্রেরিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের কথা শুনতে পায় এবং 
ঠাট্টা-বিদ্রুপের শাস্তির কারণে আফসোস ও অনুশোচনা করে। 
২।আয়েশা রা. ইবনে ওমরের রেওয়ায়েতকে অস্বীকার করে বলেনঃ রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম একথা বলেননি যে, তারা শুনতে পাচ্ছে বরং 
বলেছেন, জানতে পারছে। এর স্বপক্ষে দলিল স্বরূপ তিনি আল্লাহপাকের এ কথা 
বলেনঃ 
Er SE 
নিশ্চয়ই আপনি মৃতদের কথা শুনাতে পারেন না। (সূরা নামল, ৮০) 
৩।ইবনে ওমর (রাঃ) এবং আয়েশা (রাঃ) এর দুই রেওয়ায়েতের সমন্বয় নিন্ন উপায়ে 


140 


করা যেতে পারেঃ মূল কথা হল, মৃতরা কথা শুনতে পায় না। যা কুরআনে স্পষ্টভাবে 
বর্ণিত হয়েছে। কিন্ত আল্লাহ তাআলা রাসুলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লামের 
মুজেযা স্বরূপ মুশরিকদের জীবিত করেছিলেন, যাতে তারা শুনতে পায়। হাদীসের 
বর্ণনাকারী কাতাদাহ (রাঃ) স্পষ্টভাবে এ মন্তব্যই করেছেন৷ আল্লাহ তাআ লাই অধিক 
জ্ঞাত আছেন। 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক সাহাবীদের অনুভূতি-কে স্বীকৃতি 
দান 


কুলাইবের উপরোক্ত হাদীস হতে এটাই বুঝা গেল যে, মৃতরা শুনতে পায় না। উহা 
স্পষ্টভাবে বুঝা যায় সাহবীদের মতামত থেকেও। তাদের প্রথম সারিতে আছেন 
ওমর (রাঃ) এর মত সাহবী। তিনি বলেনঃ যে দেহের মধ্যে আত্মা নেই সে কথা 
শুনতে পায় না। এই আক্বীদা যে তাদের হৃদয়ে দৃঢ়ভাবে গাথা ছিল তা উক্ত 
বক্তব্যেই প্রতীয়মান হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম যে 
তাদের কথা স্বীকার করেছিলেন তা উহাকেই দৃঢ়ভাবে সমর্থন করে৷ কিন্তু উক্ত 
ঘটনা, যে রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন, উহা 
শুধুমাত্র বদর যুদ্ধে নিহত কুলাইব কুপের মুশরিকদের বেলায় প্রযোজ্য। 

ইমাম আহম্মদ (রঃ) যে রেওয়ায়েত বর্ণনা করেছেন তাতে একথা আরও স্পষ্টভাবে 
প্রতীয়মান হয়েছেঃ “ওমর (রাঃ) তার কথা শুনতে পেলেন। তিনি বললেনঃ হে 
আল্লাহর রাসূল! আপনি কি তাদের তিনবারের পরেও ডাকবেন? আর তারা কি 
শুনতে পাচ্ছে? কারণ, আল্লাহ তালা বলেনঃ (নিশ্চয় আপনি মৃতদের কথা শুনাতে 
পারেন না)। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ এ আল্লাহর 
কসম যার হতে আমার জীবন! তারা আমার কথা তোমাদের থেকে কম শুনতে 
পাচ্ছে না। কিন্তু তারা কোন জবাব দিতে পারছেনা। “(বর্ণনায় আহম্মদ) 

এ কথার দলিল স্বরূপ ওমর (রাঃ) কুরআনের আয়াত পেশ করেন। যদি এই কথাকে 
তিনি বুঝতে না পারতেন তবে রাসুলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম অবশ্যই 
তাকে অস্বীকার করতেন। আর বলতেন, যে এই আয়াত দ্বারা এটা বুঝাচ্ছে না যে, 
মৃতরা কখনও শুনতে পায় না। যেহেতু তিনি উহা অস্বীকার করেননি, ফলে তাতে 
বুঝা যায় যে, ওমর (রাঃ) যা বলেছেন তা সত্য। আল্লাহই ভাল জানেন। 

বড় শিরকের শ্রেণী বিভাগ 

প্রশ্নঃ আমরা কি মৃত অথবা অনুপস্থিত ব্যক্তিদের নিকট বিপদে উদ্ধার প্রার্থনা করব? 
উত্তরঃ না, কখনো নয়। বরং সর্বাবস্থাতেই আমরা। চিরঞ্জীব আল্লাহর নিকট সাহায্য 


141 


= 
1751 a4 1 24 A017 I 
32 AC oD) ACY Se ~~ SEALY A oh cn SK Ll ¥ 


YY - Ye idl gO SES SAS 


বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে। তারা মৃত, জীবিত নয়। আর তাদের একথাও 
জানা নেই যে, কখন তাদের পুনর্জীবিত করা হবে। (সূরা নাহাল ২০-২১) 
২। আল্লাহ তাআলা আরও বলেনঃ 


1 UBS ES SEES SF 5 5 
আর যখন (বদরের প্রান্তে তোমরা তোমাদের রবের নিকট সাহায্য চেয়েছিলে তখন 
তিনি তোমাদের দুআ কবুল করেন। (সূরা আনফাল ৯) 
৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 

(GAL) cl hap 
হে চিরজীব ! চিরস্থায়ী, আমরা একমাত্র আপনার রহমতের উসিলায় সাহায্য ভিক্ষা 
চাচ্ছি। (বর্ণনায় তিরমিযি হাসান) 
প্রশ্নঃ আমরা কি জীবিতদের নিকট বিপদাপদে সাহায্য ভিক্ষা করব? 
উত্তরঃ হ্যাঁ, যে সমস্ত ক্ষেত্রে তারা সাহায্য করার ক্ষমতা রাখে কেবল মাত্র সে সব 
ক্ষেত্রে তাদের নিকট সাহায্য চাবো। যেমন আল্লাহ তাআলা মুসা (আঃ) সম্পর্কে 
বলেনঃ 


uaa {OY 4 si Sn 23 235 Ge SHB e3iet or SH ESE 
\)০ 

এ ব্যক্তি, যিনি তার (মুসার) দলের ছিল। সে তার নিকট সাহায্য চাইল তার শত্রুর 

বিরুদ্ধে। তখন মূসা তাকে এমন এক ঘুষি মারল যার কারণে তার মৃত্যু হয়। (সূরা 

কৃাসাস ১৫) 

প্রশ্নঃ আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া কি বৈধ (জায়েয)? 

উত্তরঃ এ সমস্ত কাজ যা আল্লাহ ছাড়া অন্য কারো দ্বারা সমাধান করা সম্ভব নয় 

তাতে সাহায্য চাওয়া জায়েয নেই। 

আল্লাহ তাআলা বলেনঃ 


142 


0: Uli) oS DEG LS BL 
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা 
করি। (সূরা ফাতিহা ৫) 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 

(Sill) HL il cil Bly BILL IL) 
যখন প্রার্থনা কর তখন একমাত্র আল্লাহর নিকটই কর। আর যখন সাহায্য চাও তখন 
একমাত্র তারই নিকট সাহায্য চাও। (বর্ণনায় তিরমিযী হাসান সহীহ) 
প্রশ্নঃ আমরা জীবিতদের নিকট কোন ধরণের সাহায্য ভিক্ষা করব? 
উত্তরঃ যে সমস্ত কাজে জীবিত ব্যক্তি সাহায্য করতে সমর্থ যেমনঃ কর্জ দেয়া, 
আৰ্থিক বা দৈহিকভাবে সাহায্য করা ইত্যদি। 
আল্লাহ তাআলা বলেনঃ 


Y sal CO SG i BIS 
এবং তোমরা একে অপরকে সাহায্য কর উত্তম কাজ ও তাকওয়ার ক্ষেত্রে। 
(সূরা মায়িদা ২) 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 
(de ly) asl 05° S wl IL idl 09° S ly 
আল্লাহ তাআলা তার বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করেন যতক্ষণ পর্যন্ত সে তার 
ভাইকে সাহায্য করে। (বর্ণনায় মুসলিম) 
আর রোগ মুক্তি, রিযিক, হিদায়েত এবং এই জাতীয় জিনিসগুলো আল্লাহ ছাড়া 
অন্যের নিকট চাওয়া যাবে না। জীবিত ব্যাক্তিরা এই জাতীয় কার্য করতে যেমন 
সামর্থ রাখে না তেমনি মৃত্যুদেরতো তা করার প্রশ্বই আসে না। 
আল্লাহ তাআলা বলেনঃ 
AEE IE LL YSU SEG S52 PS CT ot HE GE HT Ye 
As - VA isl ail EO 
যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনিই আমাকে হিদায়েত দান করেন। তিনি আমাকে 
খাওয়ান এবং পান করান। আর যখন অসুস্থ হই তখন তিনিই আমাকে সুস্থ করেন। 
(সূরা শুআরা ৭৮-৮০) 


143 


প্রশ্নঃ আল্লাহ ছাড়া অন্য কাউকে নযর (মানত) দেয়া জায়েয আছ কি? 
উত্তরঃ আল্লাহ ছাড়া অন্যকে মানত দেয়া আদৌ জায়েয নেই বরং ইহা বড় শিরকের 
অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এমরান বিবির জবানীতে বলেনঃ 
Yo ole J 4) CL GEIL AEH YS 

হে আমার রব, আমার পেটে যে সন্তান আছে তা আমি তোমার নামে মানত করে 
মুক্ত করে দিলাম। (দ্বীনের কাজে)। (সুরা আল ইমরান ৩৫) 
রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 

(Gell) 22D 22 US 9 is Yl fem LIED 
যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করার জন্য কোন মানত করে সে যেন অবশ্যই তা 
পালন করে। আর যে মানত করে আল্লাহর সাথে অবাধ্যতার কোন কাজ, তবে সে 
যেন তা আদায় না করে। (বর্ণনায় বুখারী) 
প্রশ্নঃ আল্লাহ ছাড়া অন্যের নামে যবেহ করা জায়েয আছে কি? 
উত্তরঃ না জায়েয নেই। কারণ, আল্লাহ তাআলা বলেনঃ 


YAN ECO LIT LS 
তুমি তোমার রবের জন্য সালাত আদায় কর এবং যবেহ কর। (সূরা কাওসার ২) 
রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 

(el) BD 3 2 Blo 
যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে যবেহ করে তার উপর আল্লাহর লানত বর্ষিত 
হয়। (বর্ণনায় মুসলিম) 
এ জন্য কবর, মাজার, দরগাহ জাতীয় কোন জায়গা অথবা দর্শনীয় কোন বস্তুর 
নিকট যবেহ করা জায়েয নয়, যদিও তা আল্লাহর নামে যবেহ করা হয়। উহা 
মুশরিকদের কাজ। 
রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 


(52 210) ee 0 4S 
যে ব্যক্তি কোন সম্প্রদায়ের অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। (বর্ণনায় 


আবুদাউদ) 
প্রশ্নঃ আমরা কি আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য কবরের চারিদিকে তাওয়াফ 
করব? 


144 


উত্তরঃ না, আল্লাহর ঘর কাবা ব্যতীত অন্য কোন স্থানের চারিদিকে তাওয়াফ করব 
না। কারণ উহা আল্লাহর হুকুম। যেমন আল্লাহ বলেনঃ 


1৭ al {OY G2 ALBEE ALS TG 


এবং তারা যেন আল্লাহর ঘরে (চতুর্দিকে) তাওয়াফ করে। (সূরা হজ ২৯) 
আর রাসুলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 

(৮ ০ 9) 15) FAS U8 ES) oy he El 2b 
যে ব্যক্তি আল্লাহর ঘরে তাওয়াফ করে এবং তাওয়াফ শেষে দুই রাকাআত সালাত 
আদায় করে সে যেন একটি গোলাম আযাদ করল। (ইবনে মাজাহ, ছহীহ) 
প্রশ্নঃ যাদুর হুকুম কি? 
উত্তরঃ যাদু কবিরা গুনাহের অন্তর্ভক্ত। অনেক ক্ষেত্রে উহা কুফরী পর্যায়েও চলে 
যায়। 
আল্লাহ তাআলা বলেনঃ 


Ye BDA fC Fst FON SAL 3S Cn il 5; 
কিন্তু শয়তানেরা কুফরী করেছিলো এবং মানুষদের যাদু শিক্ষা দিত। 
(সূরা বাকবারাহ,১০২) 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 

(ds 0) lly BG I: Sa dl laa 

তোমরা সাতটি ধ্বংসকারী কাজ হতে নিজেদেরকে বিরত রাখ- আল্লাহর সাথে শিরক 
করা, যাদু ... (বর্ণনায় মুসলিম) 
কখনো কখনো যাদুর কারণে মুশরিক কিংবা কাফির হয়ে যায় অথবা ফাসাদ 
সৃষ্টিকারী হয়। তখন আমাদের উপর ওয়াজিব হল তার বিচার করে হত্যা করা। তার 
যাদুর কর্ম তৎপরতা মোতাবেক শাস্তি দেয়া যাবে। কারণ যাদুকর যাদুর মাধ্যমে 
বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। অথবা স্বামী-স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, অথবা 
কারও জীবন নাশ করতে চায়। বিংবা কারও বুদ্ধি ভ্রান্ত করে পাগল বানাতে চায়। এ 
কারণে তাকে শাস্তি দেয়া হবে। 
প্রশ্নঃ আমরা জ্যোতিষী ও ভবিষ্যৎ বক্তাদের (গণক, হস্তরেখাবিদ) কথাকে বিশ্বাস 
করব? 


145 


উত্তরঃ না, কখনো নয়। আমরা তাদের কথাকে আদো বিশ্বাস করব না। গায়েবী 
ংবাদ যেন কেউ বিশ্বাস না করে। এ ব্যাপারে আল্লাহ তালা তার কোরআনে বলেনঃ 


10 dal CT HILT LS SAGA III Bb 3 
আপনি বলুন, আল্লাহ ব্যতীতে গায়েবী খবর আসমান ও যমীনের কেউ জান না। 
(সূরা নামাল ৬৫) 

এ ধরণের কথা বিশ্বাস করা নিজেদের উপর কত বড় জুলুম তারই প্রতি ঈঙ্গিত করে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 


2 fo JH AS 3 J le Sai lak jl ble Go 


(42! 5)) 
যে ব্যক্তি জ্যোতিষী (গণক) অথবা জিবন পূজারীদের কাছে যাতায়াত করে এবং তারা 
যা বলে উহা বিশ্বাস করে নিশ্চয় সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম 
এর উপর যা অবতীর্ণ হয়েছে তা প্রত্যাখ্যান করল। (বর্ণনায় আহমদ) 
প্রশ্নঃ গায়েবের খবর কেউ জানে কি? 
উত্তরঃ আল্লাহ ছাড়া কারো গায়েবের খবর জানা নেই৷ এ ব্যাপারে আল্লাহ তাআলা 
বলেনঃ 


04: {ORIN CAEL LG ¥ 


আল্লহর নিকট গায়েবের চাবিসমূহ রয়েছে, উহা আল্লাহ ব্যতীত কেউ জানে না। 
(সূরা আনআম ৫৭) 

প্রশ্নঃ ইসলাম পরিপন্থী আইন মোতাবেক বিচারকারীর হুকুম কি? 

উত্তরঃ যে বা যারা আল্লাহ প্রদত্ত আইনে বিচার-ফয়সালা করা বর্তমান 
সময়োপযোগী না হওয়ার আক্বীদা পোষণ করে অথবা ইসলামী আইনকে অনুপযুক্ত 
হওয়ার প্রতি বিশ্বাস রাখে তারা যেন কুফরী করল এবং ইসলাম থেকে বের হয়ে 
গেল। তাদের প্রতি কঠোর হুশিয়ারী উচ্চারণ করে আল্লাহ তাআলা বলেনঃ 


EE lal CO) SEIS LIE IHC SE A 5 
আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন এ মোতাবেক যারা বিচার করে না তারা 


কাফির (সূরা মায়িদাহ ৪৪) 
আল্লাহর আইনের অবাধ্যকারীদের পরবর্তী পরিণাম সম্পর্কে সাবধান করে দিয়ে নবী 


146 


সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 


Es lb x VLU sss Dl ol: il EL Js 
আর যখন তাদের নেতা ও প্রধানরা আল্লাহর আইন মুতাবেক বিচার করে না অথবা 
আল্লাহ যা অবতীর্ণ করেছেন উহার কিছু গ্রহণ করবে এবং কিছু ছেড়ে দেবে তখনই 
তাদের মধ্যে আপোষের সন্ত্রাস সৃষ্টি করে দেবেন। (বর্ণনায় ইবনে মাজাহ) 
প্রশ্নঃ ইলহাদ কি এবং ইলহাদের ব্যাপারে ইসলামের মতামত কি? 
উত্তরঃ ইলহাদ, যানদাকার মানে হচ্ছে ধর্মদ্রোহীতা। তা হল, আল্লাহ্‌ প্রদত্ত পথ, নীতি 
ও আদর্শ বর্জন করে বিভ্রান্ত ও মেকী আদর্শের প্রতি ঝুকে যাওয়া এবং নানা 
অজুহাতে আল্লাহ তাআলার হুকুমের উল্টো পথে নিপতিত হওয়া। তাই আল্লাহ 
তাআলা প্রদত্ত তাওহীদের পথকে উপেক্ষা করে যারা সন্দেহজনক কথা বলে এবং 
দ্বীন সম্পর্কে যারা বিকৃত ব্যাখ্যা প্রদান করে তাদেরকে বলা হয় নাস্তিক। এর বিভিন্ন 
শাখা প্রশাখার মধ্যে আছে-আল্লাহ্‌ রাব্ুলআলামীনের অস্তিতুকে অস্বীকার করা 
অথবা অন্য কাউকে আল্লাহর সমতুল্য মনে করে তাকে উপাস্য করে কিছু চাওয়া ও 
সম্মান করা, অথবা এঁ গাইরুল্লাহর পক্ষ হতে আল্লাহর শরীয়ত বিরোধী রচিত 
আহবান কিংবা ব্যাখ্যাকে কবুল করা। যে ব্যক্তি তার বিভ্রান্ত শিক্ষা অথবা সীমিত 
জ্ঞান ও খেয়াল খুশিমতে কোরআন এবং হাদীসের প্রকাশ্য অর্থ বিকৃত করল সেও 
তাদের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি আল্লাহ তালার গুণবাচক নাম ও গুণাবলীর মধ্যে এবং 
কোরআনের আয়াত ও রাসূলের হাদীসের ব্যাপারে সীমা লংঘন করল সেই নাস্তিক। 
এদের ব্যাপারে কঠোর বাণী উচ্চারণ করে আল্লাহ তাআলা বলেনঃ 


BEC SELL EG Lobok G5 WGC 2K EA EES LS 
)A« lel Fwy SUE 

আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে। এ সমস্ত নামের উসিলায় তার নিকট দু'আ কর। 

যারা তার নামসমূহকে অস্বীকার করে তাদেরকে তোমরা পরিত্যাগ কর। তাদের এঁ 

কৃতকর্মের প্রতিফল অতি সত্বরই দেয়া হবে। (সূরা আ'রাফ১৮০) 

ইমাম কাতাদাহ্‌ (রঃ) বলেনঃ “ইলহাদ” অর্থ আল্লাহর সাথে শিরক করা। ইবনে 

আব্বাস (রাঃ) বলেনঃ “ইলহাদ” অর্থ মিথ্যা। 

আল্লাহ তাআলা বলেনঃ 


Els {OS ELSES Csr SILI 


147 


নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে (ইলহাদ) অস্বীকার করে তারা আমার কাছ 
থেকে গোপন নয়। (সূরা ফুসসিলাত ৪০) 

ইবনে আব্বাস (রাঃ) বলেনঃ “ইলহাদ” হচ্ছে আল্লাহর বাণীর মর্ম ঘুরিয়ে বলা। 
ইমাম কাতাদাহ (রঃ) এবং অন্যান্য তাফসীরকারকগণ বলেনঃ উহার অর্থ হচ্ছে 
কুফরী করা এবং সঠিক নীতি হতে মুখ ঘুরিয়ে নেয়া। (তাফসীরে ইবনে কাসির) 
অনুরূপভাবে, মুলহিদ এঁ ব্যক্তি, যে মনে করে যে, ইসলামী শরীয়া সব ধরণের 
সমস্যার সমাধান করতে সক্ষম নয় এবং এ ধারণার বশবর্তী হয়ে তারা তাদের 
নিজেদের ভ্রান্ত বিবেক প্রসূত আইন ধারা সমস্যার মোকাবিলা করতে চায়। সে এ 
ক্ষেত্রে তার বুদ্ধি বিবেককে ইসলামের তথা আল্লাহর আইনের উপরে প্রাধান্য দিল। 
উপরোক্ত পর্যালোচনা থেকে আমরা দেখতে পাই যে, ইলহাদ বা নাস্তিকতা বিভিন্ন 
ধরণের, তাদের বিভিন্ন নাস্তিকতা মুলত আমলের কারণে। তারা হল- 

১। এক ধরণের নাস্তিক হচ্ছে তারা, যারা জগতের প্রতিপালক এবং ব্যবস্থাপককে 
অস্বীকার করে এবং আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম ও গুণাবলীকেও অস্বীকার 
করে। এ ধরণের নাস্তিক কাফির। 

২। আর এক ধরণের নাস্তিক হল এঁ ব্যক্তি, যে আল্লাহকে ছেড়ে গাইরুল্লাহকে ডাকে, 
মৃতের নিকট সাহায্য কামনা করে- যা প্রকৃত পক্ষে প্রকাশ্য শিরক এবং ইসলামের 
অন্যান্য সৎ আমল সমূহকে ধ্বংস করে দেয়। এ ধরণের লোকদের জন্য জাহান্নাম 
অবধারিত যদি তারা মৃত্যুর পূর্বে আল্লাহর কাছে তাওবা না করে এবং খাটি দ্বীনের 
রাস্তায় প্রত্যাবর্তন না করে। 

৩। অন্য আর এক শ্রেণীর নাস্তিক হল তারা, যারা আল্লাহর কিতাব এবং সহীহ 
সুন্নাতে সুসাব্যস্ত থাকা সত্তববে ও আল্লাহর নাম ও সিফতকে বিকৃত অর্থে ব্যবহার করে 
থাকে এ ধরণের লোক প্রকাশ্য গোমরাহীর মধ্যে আছে। 

হে আল্লাহ! আপনি আমাদের সমস্ত ধরণের নাস্তিকতা থেকে রক্ষা করুন। 

প্রশ্নঃ আল্লাহকে কে সৃষ্টি করেছে? 

উত্তরঃ যদি এধরণের প্রশ্ন মনে উদয় হয় তাহলে মনে করবে, শয়তানের কু- 
প্ররোচনার কারণে এ প্রশ্ন উদয় হয়েছে। তখন আউযুবিল্লাহি মিনাশ শাইত্বানির 
রাজীম বলবে। 


আল্লাহ তাআলা উপদেশ দিয়ে বলেনঃ 
LALO LAE BAHL ES LMG IES 


148 


আর যদি শয়তানের পক্ষ থেকে আপনি কিছু কু-মন্ত্রণা অনুভব করেন,তবে আল্লাহর 
শরণাপন্ন হউন। নিশ্চয়ই তিনি সব কিছু শুনেন ও জানেন)। (সূরা ফুসিসলাত,৩৬) 
আল্লাহর রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে 
আমরা শয়তানের কু মতলব মন থেকে দূর করবো। তিনি বলতে বলেছেন-আমানতু 
বিল্লাহি ওয়া রুসুলিহি, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম 
ইয়ুলাদ, ওয়া লাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ। তারপর বাম দিকে তিনবার থুতু 
ফেলবো এবং আউযুবিল্লাহি মিনাশ শাইতা নির রাজীম বলব এবং এঁ রূপ কু-ধারণা 
থেকে বিরত থাকব। এভাবে মন থেকে শয়তানের কুমন্ত্রণা দূর হয়ে যাবে। (বর্ণনায় 
বুখারী ও মুসলিম) 
আবু দাউদ, আহমাদে বৰ্ণিত সহীহ হাদীসের সংক্ষেপ সার হল এই যে, এ সাথে এ 
কথাও বলা প্রয়োজন- আল্লাহ আমাদের সৃষ্টা, সব কিছুর সৃষ্টা-আল্লাহু খালেকুন। 
তিনি এক, তার পূর্বে কোন কিছুই নেই। 
রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 
(da ol) : ALS 5 DS JN csi El 

হে আল্লাহ্‌! আপনি প্রথম। আপনার পূর্বে কোন কিছু ছিল না। (বর্ণনায় মুসলিম) 
প্রশ্নঃ ইসলাম পূর্ব যুগে মুশরিকদের আকীদা কি ছিল? 
উত্তরঃ জাহেলীয়াত যুগে আল্লাহর নৈকট্য লাভ এবং আল্লাহর কাছে সুপারিশ করার 
জন্য তারা তাদের মনোনীত অলিদের (তাদের ধারণায়) নিকট প্রর্থনা করত। 
আল্লাহর কিতাবের অনুসারী না হয়ে বরং নিছক নিজেদের খেয়াল খুশি মত তারা 
বিভিন্ন জিনিসের পূজা করত আর বলত যে, এরাই আল্লাহর তরফ থেকে কোন 
বিপদ এলে তখন সাহায্য করবে। 
আল্লাহ্‌ তাআলা বলেনঃ 

Y al HC SA OE BLE SAIL ETT DIU Y 
যারা আল্লাহ ব্যতীত অন্যদের উপাস্যরূপে গ্রহণ করেছে এবং বলে যে, আমরা 
তাদেরে ইবাদত করি এইজন্য যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে 
দেয়। (সূরা যুমার ২) 
আল্লাহ অন্যত্র বলেনঃ 


EEA নথ Lz 22377 424 ।/ দৰ AS rr 


নে 4 2s 2 
bs Nn COIS LLNS ASN UA Lh 3 TILES ¥ 


149 


MW isn LO Hs 
তারা আল্লাহকে ছেড়ে এমন কাউকে ডাকে যে না পারে তাদের কোন ক্ষতি করতে, 
আর না পারে কোন উপকার করতে। তারা বলে, এরা আল্লাহর নিকট আমাদের 
সুপারিশকারী। (সুরা ইউনূস ১৮) 
কাছে দিয়ে মৃতদের এই উদ্দেশ্যে ডাকে যে, তারা (মৃতরা) তাদের উপকার করবে, 
আল্লাহর নৈকট্য লাভ করাবে, কিংবা যা একমাত্র আল্লাহর অধিকারে যথাঃ রোগ 
মুক্ত, বিপদাপদ থেকে উদ্ধার ইত্যাদি, তা তারা দান করবে। 
প্রশ্নঃ ভয় কি ? উহার শ্রেণী বিভাগ কি কি? 
উত্তরঃ উহা হচ্ছে হৃদয়ের মধ্যহ্থিত এক ধরণের অনুভূতি। উহা দুই শ্রেণীর - (১) 
আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করতঃ ভয় করা। (২) স্বাভাবিক বা বাহ্যিক কারণে 
ভয়। 
প্রথমটাকে বলা যায় আকীীদাগত বা বিশ্বাসের কারণে ভয়ঃ উহা হল এ ধরণের যে, 
মৃত ব্যক্তিরা ক্ষতি করবে, বিপদে ফেলবে, জানমালের ক্ষতি করবে এরূপ বিশ্বাস 
দৃঢ়ভাবে মনে পোষণ করা। ইহা বড় শিরকের পর্যায়ভুক্ত এবং শয়তানের 
কার্যকলাপ। আল্লাহ্‌ তাআলা বলেনঃ 


TAO Soh SIE ABE HK LH SE SEATS 
১০ ule 


উহা তো একমাত্র শয়তানের কাজ, যে তার বন্ধুদের ভয় প্রদর্শন করে। তাই, তোমরা 
যদি সত্যিকারভাবে মুমিন হয়ে থাক তাহলে তাদেরকে ভয় করোনা বরং আমাকেই 
ভয় কর। (সূরা আল-ইমরা ১৭৫) 

অর্থাৎ শয়তানের পূজারীরা তোমাদের এ বলে ভয় দেখায় যে, এ সব মৃত ব্যক্তিরা 
বড় ভয়ানক ও শক্ত ক্ষমতার অধিকারী। যখন তোমাদের মন মস্তিষ্ক ও চিন্তা ধারায় 
শয়তান এইরূপ কথা সাজাবে এবং কু-ধারণায় নিপতিত করবে তখন তোমরা 
একমাত্র আমার উপর ভরসা কর এবং আমারই সাহয্য চাও। নিশ্চয় আমি 
তোমাদের জন্য যথেষ্ট এবং এঁ সমস্ত শয়তানী দলের বিরুদ্ধে আমি তোমাদের 
সাহায্যকারী। (ইবনে কাসির) 

মৃতদের পক্ষ থেকে ক্ষতির আশংকা মনে বদ্ধমূল হয় শয়তানের প্ররোচনার কারণে। 


150 


আল্লাহ তাআলা বলেনঃ 
YA ia EG PTLD AL EEG VLE AEA ¥ 


আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? অথচ তারা তোমাকে অন্য মা’বুদদের 
(গাইরুল্লাহ) ভয় দেখায়। (সুরা যুমার ৩৬) 

অর্থাৎ মুশরিকরা রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লামকে তাদের এঁ সমস্ত মূর্তি ও 
গোমরাহীর কারণে ডাকতো। 

(ইবনে কাসির) 

অন্যত্ৰ আল্লাহ তাআলা বলেনঃ 


of 1S HOY 2 ESOL LA LAT NY IR LY 
আমরা তো মনে করি যে, আমাদের মা’বুদগুলোর কেউ তোমার মাথা খারাপ করে 
দিয়েছে। তাই তুমি আমাদের ধর্মের বিপরীত কথা বলছো। (সূরা হুদ ৫৪) 
অর্থাৎ, কাফিররা মনে করত যে, তাদের মাবুদদের অস্বীকার করার কারণে কোন 
মাবুদ হুদ (আঃ) এর বিবেকের মধ্যে গোলমাল ও পাগল করে দিয়েছে। এর উত্তরে 
হুদ (আঃ) বলেনঃ 


SE CE 55S 35 2 CY SEE BLE Hi LIE 


20-0 52 {© 255 
আমি আল্লাহকে স্বাক্ষী রাখছি এবং তোমরাও স্বাক্ষী থেক যে, তোমরা যে 
গাইরুল্লাহর ইবাদত করছ উহা হতে আমি মুক্ত। সুতরাং তোমরা সকলে মিলে 
(গাইরুল্লাহসহ) আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাক এবং আমাকে কিছুমাত্র অবকাশ 
দিওনা। (সূরা হুদ ৫৪-৫৫) 

লেখক বলেনঃ মৃত ব্যক্তি কোন ক্ষমতার অধিকারী-একথা ধারণা করা বড় শিরক। 
এর দলিল উপরোক্ত আয়াত। কিছু কিছু মুসলিম শিরকে পতিত হয়েছে মৃতদেরকে 
ভয় করার কারণে। অথচ এঁ মৃতরা নিজেদের রক্ষা করতেই অক্ষম, তারা আবার 
অন্যের ক্ষতি করবে এটা তো অবাস্তব ধারণা। মৃত ব্যক্তিদের অবস্থা এরূপ যে, 
তাদের অবস্থানের স্থলে যদি আগুন লেগে যায় তবে সেখান থেকে পালাতে ও সক্ষম 
হবে না, বরং পুড়ে যাবে। 


151 


স্বাভাবিক ভয়ঃ স্বাভাবিক ভয় বলতে কোন যালিম অত্যাচারীকে ভয় করা অথবা 
কোন হিংস্র পশুকে ভয় করা ইত্যাদি বুঝায়। ইহা শিরকের অন্তর্ভুক্ত নয়। আল্লহ্‌ 
তালা বলেনঃ 


WW Ab {Os IR} 
(যাদুকরদের যাদু দেখে) মূসা ভয় পেয়ে গেল। (সূরা ত্বাহা ৬৭) 
অন্যত্ৰ দেখতে পাই যে, মূসা (আঃ) কে যখন আল্লাহ তাআলা ফিরাউনকে 
হিদায়েতের জন্য পাঠালেন তখন মূসা (আঃ) বলেনঃ 
VE md LO ES SEE EGS ¥ 
আমার উপর তাদের এক অন্যায় দাবী আছে, যে কারণে আমি ভয় করছি যে, তারা 
আমায় মেরে ফেলতে পারে। (সূরা শু’আরা ১৪) 
প্রশ্নঃ মৃতদের মসজিদে দাফন করার ব্যাপারে হুকুম কি? 
উত্তরঃ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। সেখানে কাউকে দাফন করা হারাম। আল্লাহ্‌ 
তাআলা বলেনঃ 
VA om HOI AE PS HAILING Ye 
নিশ্চয় মসজিদসমূহ আল্লাহর। তাই সেখানে আল্লাহ্‌ ছাড়া অন্যের নিকট দু’আ করো 
না। (সূরা জিন, ১৮) 
রাসূল সাল্লান্লাহ আলাইহি ওয়া সাল্লাম এরূপ আমলকারীদের সাবধান বাণী উচ্চারণ 
করে বলেনঃ 
(ade G24) lial ELS 35 bil Slay eal hl 
ইয়াহুদী ও খৃষ্টানদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হউক। কারণ, তারা নবীদের 
কবরগুলোকে মসজিদ বানিয়েছিল। (বর্ণনায় বুখারী ও মুসলিম) 
প্রশ্নঃ কররের দিকে সালাত আদায় করা জায়েয কি? 
উত্তরঃ না, জায়েয নয়। কারণ, আল্লাহ তাআলা বলেনঃ 


VE Al {OO AT dl ILE DES IG 
আপনি আপনার মুখকে মসাজিদুল হারামের দিকে ফিরান। (সূরা বাক্বারাহ ১৪৪) 
রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 


Cail) ee EY ss LS, 


152 


তোমরা কবরের দিকে সালাত আদায় কর না, আর না তার উপর উপবেশন কর। 
(বর্ণনায় মুসলিম) 

আল্লাহ্‌ তাআলার সাথে শিরক করা 

প্রশ্নঃ আমরা কি ভাবে আল্লাহ তাআলার সাথে শিরক করা হতে বিরত থাকব? 
উত্তরঃ নিম্ম লিখিত আক্বীদা ও বিশ্বাসগুলো যতক্ষণ অন্তরে পোষণ করা হবে 
ততক্ষণে আল্লাহর সাথে শিরক করা হতে কেউ বিরত হয়েছে বলে বিশ্বাস করা যাবে 
না। 

১। আল্লহ তাআলার কার্যসমূহে শিরক করাঃ কেউ কেউ বিশ্বাস করে যে, জগতে 
কিছু কুতুব আছে যারা জগতের কোন কোন জিনিসের কার্য-নির্বাহক বা ব্যবস্থাপক, 
যদিও কোরআনে আল্লাহ তাআলা মুশরিকদের উদ্দেশ্য করে বলেনঃ 


লন 


ণ) ০১৯ $0 SSG ASE AE 
আসমান ও যমীনের সব কিছু কে নিয়ন্ত্রণ করে? উত্তরে তারা সাথে সাথে বলবে, 
আল্পহ্‌। (সূরা ইউনূস : ৩১) 

২। ইবাদতে শিরক করাঃ আল্লহকে ছেড়ে নবী কিংবা আউলিয়াদের (তাদের মৃত্যুর 
পর) নিকট দু’আ করা। আল্লাহ তাআলা বলেনঃ 

Yom On LET DIA UF 3 
হে নবী! বলুন, আমি আমার রবকে ডাকি এবং সাথে অন্য কাউকে শরিক করি না। 
(সূরা জিন: ২০) 
রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ (দু’আ হচ্ছে ইবাদত)। (বর্ণনায় 
তিরমিযি, হাসান) 
৩।৷ আল্লাহর সিফাতের মধ্যে শিরক করাঃ এ ধরণের আক্বীদা বা বিশ্বাস পোষণ কর 
যে, নিশ্চয় রাসূল ও আউলিয়াগণ গায়েবের খবর জানন। আল্লাহ তাআলা বলেনঃ 


10 dal CT HNIC LS IAG A III Bb 3 
আপনি বলুন, আসমান ও যমিনে আল্লাহ ব্যতীত আর কে আছে যে গায়বের খবরের 
জ্ঞান রাখে। (সূরা নামল, ৬৫) 
রাসূল সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ আল্লাহ ব্যতীত কেউ গায়েবের খবর 
জানে না। (বর্ণনায় তাবরানী) 

৪। আল্লাহর জন্য নির্দিষ্ট কোন গুণে অন্যকে সাদৃশ্য করাঃ যেমন এ ধারণা করা যে, 
কোন আমির বা শাসকের নিকট যেতে হলে যেমন মাধ্যম দরকার তেমনি আল্লাহর 


153 


কাছে কিছু বলার জন্যও মাধ্যম দরকার। এ ধারণা আল্লাহর সাথে তার মাখলুকের 
(সৃষ্টির) সাথে সাদৃশ্য করা হয়। উহা শিরকের অন্তর্ভুক্ত। কোননা, আল্লাহ তাআলা 
বলেনঃ 


VN SIO BEST 
তার মত অন্য কিছু নেই। (সূরা শু’রা, ১১) 
প্রশ্নঃ জাহেলিয়া যামানার শিরক কি এখনও বিদ্যমান আছে? 
উত্তরঃ জাহেলিয়া যুগে যে শিরক এর প্রচলন ছিল উহা বর্তমান যামানায়ও মানুষের 
মাঝে প্রচলিত আছে। 
১। পূর্বের যামানার মুশরিকরা যদিও একথা বিশ্বাস করত যে, নিশ্চয় আল্লাহ 
তাআলা স্রষ্টা ও রিজিক দাতা, তা সত্বেও তারা তাদের অলি আউলিয়াদের মূর্তি 
বানিয়ে, আল্লাহর নৈকট্য হাসিল করার মাধ্যম হিসাবে তাদের পূজা করত। আল্লাহ 
তাদের এই নৈকট্য হাসিল করার ‘আমলকে পছন্দ করেননি, বরং তাদেরকে কাফির 
বলে সম্বোধন করেছেন। এদের সম্বন্ধে আল্লাহ তাআলা বলেনঃ 


SEH GHD H IGA ALL 35 2 bi LAG Ye 
LO HE LTR LSEIH I LAL ACI UE 
Y al 
ইবাদত করি এই জন্য যে, তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। 
নিশ্চয় আল্লাহ তাআলা তাদের মধ্যে যে মতবিরোধ ছিল তার অবশ্যই বিচার 
করবেন। নিশ্চয় আল্লাহ এ সমস্ত লোকদের হিদায়েত দান করেন না যারা মিথ্যাবাদী 
ও কাফির। (সূরা যুমার, ৩) 
আল্লাহ তাআলা সকলের প্রার্থনাই সরাসরি শুনেন খুবই নিকট হতে। তার নিকট 
ফরিয়াদ পৌছাতে কোন সৃষ্টিকে অসিলা (মাধ্যম) হিসাবে গ্রহণ করার প্রয়োজন 
নেই। আল্লহ তাআলা বলেনঃ 


BAD {OT ES IEF SIG HEC ¥ 


আর যখন আমার বান্দা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে (তখন বলে দাও) 
নিশ্চয় আমি অতি নিকটে আছি। (সূরা বাক্বারাহ, ১৮৬) 


154 


কাছে গিয়ে তাদের ডাকে। যাতে তারা (অলি) এ সব লোকদের আল্লাহর নৈকট্য 

হাসিল করে দেয়। এঁ যামানায় মুশরিকদের অলিরা মূর্তির আকারে ছিল আর 

বর্তমান যামানার অলিদের কবর সমূহকে মুসলিম নামধারীরা এ ভাবেই ভক্তি করে। 

তবে এটা জেনে রাখা দরকার যে, কবরের ফিৎনা মূর্তি পূজার ফিৎনা হতে অনেক 

বেশী মারাত্মক ফিৎনা। 

২। আগের যামানায় মুশরিকরা যখন বিপদে পড়ত তখন একমাত্র আল্লাহকে ডাকত, 

আর সুসময়ে আল্লাহর সাথে শিরক করত। আল্লাহ তাআলা বলেনঃ 

SEA AIA CLINI IAL HES ATI TSG 
1০ tk (OO 


অতঃপর তারা যখন নৌকায় আরোহন করত তখন, (বিপদে পড়লে) ইখলাসের 
সাথে আল্লাহকে ডাকত, আর যখন তিনি তাদের নিরাপদে কিনারে পৌঁছিয়ে দিতেন 
তখন তারা তাঁরা সাথে শিরক করত। (সূরা ‘আনকাবুত ৬৫) 

মুশরিকরা শুধুমাত্র, যখন বিপদে পড়ে তখন একমাত্র আল্লাহকেই ইখলাসের সাথে 
এটা কিভাবে জায়েয হবে সুখে-দুঃখে সর্বাবস্থায় গাইরুল্লাহকে ডাকে। 

ইসলামের একদল দাবীদাররা মনে করে যে, অলি আউলিয়াদের উপকার বা 
অপকার করার ক্ষমতা আছে। তারা পূর্ব যুগের মুশরিক অপেক্ষা ও অধিক গোমরাহ 
ও পথভ্রষ্ট। কেননা, এঁ যুগের মুশরিকরা বিপদকালে তাদের সমস্ত মা’বুদদের 
পরিত্যাগ করে একমাত্র আল্লাহকে ডাকত। আর বর্তমান যামানার মুসলিম 
দাবীদাররা বিপদকালেও খাজা বাবা, মাইজভান্ডারী, আজানগাসী ইত্যাদি মৃত 
মানুষগুলোর কাছে অথবা কেউ কেউ কল্পনায় খোয়াজ খিজিরকে ডাকে। এদের 
শিরক এত জঘন্য এবং ঘোর অন্ধকারপূর্ণ যে, কোন সময়ই তারা তাওহীদের আশ্রয় 
নেয় না। (অনুবাদক) 

বড় শিরকের ক্ষতিকর দিকসমূহ 

প্রশ্নঃ বড় শিরকের ক্ষতিকর দিক কি? 

উত্তরঃ মানুষের চিরস্থায়ী জাহান্নামী হবার প্রধান কারণ বড় শিরক। আল্লাহ তাআলা 
বলেনঃ 


0 


155 


AT Ss Cl CGI BEG FINES TB HMLELAS ¥ 

V৭ Ll 4 ey 
আর যে আল্লাহর সাথে শিরক করে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেন 
এবং তার চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। আর এঁ সমস্ত যালিমদের (মুশরিক) 
কোন সাহায্যকারী থাকবে না। (সূরা মায়েদাহ : ৭২) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয় সাল্লাম বলেনঃ 

(ly) JU ss bis BL I SL 2 
আর যে ব্যক্তি শিরক করা অবস্থায় মারা গেল, সে হবে জাহান্নামী। (বর্ণনায় 
মসলিম) 
প্রশ্বঃ শিরকের পাশাপাশি কোন ভাল আমল করলে তা তাকে উপকার দেবে কি? 
উত্তরঃ না, শিরকের সাথে কোন ভাল ‘আমল করলেও তা এঁ ‘আমলকারীর কোন 
উপকারে আসবে না। 
কারণ আল্লাহ তাআলা বলেনঃ 
4d corieok 


AN pl 4 SHE BEES LAG IS ¥ 
আর যদি তারা শিরক করে, তবে তারা যে ‘আমল সমূহ করেছে তা নষ্ট হয়ে যাবে। 
(সূরা আন’আম ৮৮) 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ 

Sr 3 SSG SAE 5 3 Il Nac hs or Ll 58 El EU 
(১ SS =>) 

আল্লাহ তাআলা বলেন, যারা শিরক করে, আমি তাদের থেকে বিমুখ। আর যে ব্যক্তি 


এমন আমল করে যাতে সে অন্যকে অংশী করল, তাহলে তাকে এবং তার শিরকি 
আমল উভয়কে আমি পরিত্যাগ করি। (বর্ণনায় মুসলিম- হাদীসে কুদসী) 


সর্বত্র প্রচারিত ক্ষতিকর চিন্তাসমূহ 

প্রশ্নঃ জাতির ফয়সালা জাতীয় ভাবধারার মাধ্যমেই হবে আর দেশের সমস্ত সম্পদ 
দেশের মানুষেরই প্রাপ্য - এ ব্যাপারে মন্তব্য কি? 

উত্তরঃ ইহা একটি তথাকথিত গোষ্ঠীর বানানো নীতিকথা। এই জাতীয় কথা এঁ সমস্ত 


156 


মিথ্যাবাদীরা বানিয়ে থাকে যারা উহা নিজদের জীবনেই প্রতিফলন ঘটায় না। ফলে 
জাতিকে তারা অধঃপতনে ঠেলে দেয়। কিন্তু তারা তাদের নীতির কোনটাকেই 
পরিত্যাগ করে না। বরং রাষ্ট্রই সম্পদের মালিক, ব্যক্তি মালিকানা বলে কিছু নেই, 
ইত্যদি মিথ্যা বুলি দ্বারা জনগণকে ধোকা দিয়ে থাকে। ওটাতো পথহারা হতভাগ্যদের 
কথা। ন্যায় ও সত্য কথা এই যে, মানুষ তার জ্ঞান ও সার্মথ্য অনুযায়ী তার মর্যাদা ও 
অধিকার সংরক্ষণ করবে। 

সত্যিকার অর্থে মানব জাতি নিশ্চয় তখন সম্মান ও গৌরবজনক অবস্থা লাভ করবে, 
যখন তাদের মধ্যে ন্যায় বিচার ও স্বাধীনতা বিরাজ করবে। তখন আর তাদেরকে 
পশুর ন্যায় হাকিয়ে বেড়াতে হবে না। মানুষের পূর্ণ মর্যদা, ন্যায়, সদাচার নীতি 
সংরক্ষণ করার ক্ষেত্রে এ ধরনের বুলি ব্যবহারের প্রয়োজন পড়ে না। ক্ষমতা ও 
সম্পদের মূল মালিক মহান রাবক্ুল আলামীন। হুকুম দেয়ার মালিকও একমাত্র 
আল্লাহ। আর জাতির পথ প্রদর্শন করতে হবে অহির নুর দ্বারা। আর হুকুম হবে আল্লহ 
প্রদত্ত শরীয়ত অনুযায়ী। তাই একথা বলা ঠিক নয় যে, হুকুম দেয়ার মালিক জাতিই। 
যারা জাতিকে নিজেদের খেয়াল খুশী মত চালাবে তারা হচ্ছে জড়বাদী এবং মুর্তি 
পূজকদের নীতিসমূহ বাস্তবায়নকারী। তারা আল্লাহ প্রদত্ত নিয়মাবলীর 
বিরুদ্ধাচারণকারী। তারাই সত্যকে ধামাচাপা দিয়ে ধোকাবাজি কথা বলে জোর 
জবরদস্তি করে জাতির উপর নানা ধরণের শোষণ চালিয়ে থাকে। আল্লাহ প্রদত্ত 
সম্পদ তাঁর বান্দগণের উপকারার্থে ব্যয় হবে। তাঁর আনুগত্যকারীদের নিরাপত্তার 
জন্যে, সীমান্ত রক্ষার কাজে এবং পূর্ব ও পশ্চিমে যেখানে যত মুসলিম রয়েছে 
তাদের সব ধরণের অসুবিধা দূর করার জন্য এই সম্পদ ব্যয় করতে হবে। আল্লাহর 
সাথে সম্পর্ক স্থাপনের পথে আহবান করার কাজে, সৃষ্টার সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টিকারী 
ও মিথ্যা আরোপকারীর অপবাদ খন্ডনের জন্য সব ধরণের প্রচেষ্টা চালাতে হবে। 
অভাবী মুসলিমদের অভাবসমূহ পূরণের জন্য এ সম্পদ ব্যয় করতে হবে। তবে 
প্রয়োজনীয় কাজের মধ্য থেকে অধিক জরুরী ব্যাপারকে অগ্রাধিকার দিতে হবে। 
এভাবেই আল্লাহর দেয়া সম্পদ ব্যবহার করতে হবে। 

তা কারও ব্যক্তি স্বার্থে অথবা বিলাসিতার কাজে ব্যয় করা চলবে না। আর সাজ- 
সজ্জা, ফাসেকী পাপ কার্য যথাঃ সিনেমা, ক্লাব, মেলা ইত্যাদি জাতীয় যাবতীয় কাজে 
ব্যয় করার প্রশ্নই ওঠে না। কোন কোন রাজনৈতিক দলের ভাষায় দেশের সম্পদকে 
অমুক পার্টির সম্পদ বলা চলবে না। যদি এই কথা মেনে নেয়া হয়, তবে তা তারা 
যেভাবে খুশি সেভাবেই ব্যয় করতে পারে। উহা সকল স্তরের অভাবী মানুষের অভাব 


157 


পূরণের জন্য ব্যয় করা উচিত। যখন পার্টি বিশেষের সম্পদ বলে মেনে নেয়া হয় 
তখন এঁ পার্টির লোকেরা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, গুপ্তচর বৃত্তি, অন্য 


bl 


২ 
৩ 
8 
এ 


এঁ সম্পদ নিঃশেষ করার একচেটিয়া অধিকার প্রাপ্ত হয়। (এই অংশটুকু ইমাম জুহুরী 
লিখিত “আল ওযুবা আল মুফিদাহ” গ্রন্থ হতে নেয়া হয়েছে)। 

প্রশ্নঃ সমাজতন্ত্র বা কমিউনিজন যে ভিত্তির উপর প্রতিষ্ঠিত, উহা কি? 

উত্তরঃ এ জাতীয় মতবাদের ভিত্তি নানাবিধ। তার মধ্যে আছে- 


আল্লাহকে অস্বীকার করা। সমস্ত দ্বীন, রাসূল এবং রিসালাতকে অস্বীকার করা। 


তাদের মূল কথা হল, সৃষ্টা বা মা’বুদ বলে কিছু নেই। আর জীবন হচ্ছে পদার্থ হতে। 
ইহজগতেই ইহা সীমাবদ্ধ। 


মানুষের সত্তা, মূল্যবোধ, চারিত্রিক বৈশিষ্ট্যগত মর্যদা ধ্বংস করা। 

ধনী ও দরিদ্রের মধ্যে হিংসা, বিদ্বেষ সৃষ্টি করা। 

ব্যক্তি মালিকানা বাতিল করে তা শাসকদের দখলে আনা। যা মানুষের অন্তরের 
কান্ত অভিলাষ। 


প্রশ্নঃ কমিউনিষ্টদের ইসলাম ধ্বংস করার কলাকৌশল কি? 
উত্তরঃ তাদের ইসলাম ধ্বংস করার কলাকৌশলের রাস্তা অনেক, যেমনঃ 


১ 


২ 


৩ 


8 


ঢু 
৫ 


যারা সমাজতন্ত্রের প্রবর্তক, তারা ইসলাম সম্পর্কে জ্ঞান-লাভ করে না এবং 


দ্বীনের ব্যাপারে মানুষের মনে হিংসা সৃষ্টি করে এবং সামাজিক রীতি ও সমাজবদ্ধ 
জীবন সম্পর্কে সন্দেহ সৃষ্টি করে। আর এর বিপরীতে তারা যে সমাজ গড়তে চায় 
সেদিকে আহবান করে ও অন্ধ অনুসারী তৈরী করে। 


ইসলাম ধ্বংসের জন্য তারা মেয়েদের ব্যবাহার করে, যাতে করে মুসলিম 


পরিবারের পর্দা প্রথা উচ্ছেদ হয়। কেননা, পুরুষ ও মহিলাদের মধ্যে অবাধে 
মেলামেশা করা ইসলামে কঠোর ভাবে নিষেধ করে। 


তারা সমাজের শীর্ষ স্থানীয় (তথাকথিত বুদ্ধিজীবি) লোকদের এই কাজে ব্যবহার 


করে থাকে। কারণ এঁ সমস্ত ব্যক্তিরা এ সমাজে সম্মান ও উঁচু পদ লাভ করার ফলে 
সাধারণ মানুষের মনে অতি সহজেই তাদের কথা রেখাপাত করে। 


তাদের কু-মতলব সিদ্ধির জন্য চিকিৎসক শ্রেণীকেও কাজে লাগায়। রোগীরা 


নিজেদের রোগ নিরাময়ের ব্যবস্থা করতে অপারগ, তদুপরি তাদের কাছ থেকে 


’একটি বিনামূল্যের গুষুধ পেয়ে আরও দুর্বল হয়ে তাদের দিকে ঝুকে পড়ে। 
এমনিভাবে শ্রেণী সংগ্রাম তথা বিপ্ুবের সস্তা বুলি উপর মহল হতে প্রচারিত হয়ে 


রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা করে। তারপর সাধারণ মানুষের মধ্যে কমিউনিজম প্রচার 


158 


করে ও ইসলামের ক্ষতি সাধন করে। 

প্রশ্নঃ কাফিরদের রাষ্ট্রসমূহ কি ইসলামের বিরুদ্ধে শত্রুতায় এক্যবদ্ধ? 

উত্তরঃ এ কথা সবার জানা যে, কাফিরদের দেশসমূহ, যদিও বিভিন্ন ব্যাপারে তাদের 
দৃষ্টিকোণ ও চিন্তাধারা ভিন্নতর, তথাপি তারা মুসলিমদের ব্যাপারে শত্রুতা করতে 
একতাবদ্ধ। ইসলামের বিরুদ্ধে তাদের শত্রুতা করে, মুসলিমদের কষ্ট দেয়া এবং 
ইসলামকে ধ্বংস করার জন্য। ত্রিতৃবাদী খৃষ্টানরা ইসলামকে ধ্বংস করার জন্য 
গোপনে কাজ করে এবং মুসলিমদের মধ্যে তাদের মতামত ছড়ায় যাতে তারা 
তাদের দ্বীনকে পরিত্যাগ করে। আমাদের ভুলে গেলে চলবে না যে, এদের পশ্চাদে 
আছে ইহুদী চক্ৰ। তাদের উদ্দেশ্য হল, সমস্ত ধর্মীয় আদর্শ, চরিত্র ও ভিত্তিসমূহ 
ধ্বংস করা। এরা এ সমস্ত কাজ করে থাকে মাসুনিয়া, সুহুনিয়া, বাবিয়া ইত্যাদি 
দলের মাধ্যমে। 

প্রশ্নঃ খৃষ্টবাদ কি? তার ক্ষতিকর দিক কি কি? আমরা কি ভাবে এর মুকাবিলা করব। 
উত্তরঃ খৃষ্টবাদ হচ্ছে ধ্বংসকারী দল সমূহের নির্দিষ্ট একটি দল। যারা সর্বদা 
ইসলামকে ধ্বংস করতে সচেষ্ট। তাদের মূলনীতি হল ইসলাম সম্পর্কে মানুষের মনে 
সন্দেহ ও বিভ্রান্তি সৃষ্টি করা এবং খৃষ্টান ধর্ম গ্রহণ করার জন্য মুসলিমদের উৎসাহিত 
করা। তাদের নিকৃষ্ট মতবাদের মধ্যে একটি দাবী হল এই যে, ঈসা (আঃ) আল্লাহর 
পুত্ৰ। নাউযুবিল্লাহ! তাদের এই বিভ্রান্ত মতবাদ নানা ধরণের পত্রিকাসমূহে প্রচার 
করে এবং বিশেষ করে দুঃস্থ ও গরীব জাতিসমূহের দুর্বলতার সুযোগ নিয়ে মানুষের 
মাঝে প্রচার চালায়। এদের ঘৃণ্য তৎপরতার মুকাবিলার রাস্তা হলো-আল্লাহর কিতাব 
ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতকে শক্ত ভাবে আকড়ে ধরা, 
সাহাবাগণের (রাঃ) আর্দশকে জরুরীভাবে বাস্তবায়ন করা এবং ইসলামী বই-পত্র 
অধ্যায়ন করা। আর এটাও জেনে নেয়া যে, খৃষ্টাবাদ হচ্ছে বিকৃত ধর্ম। সাথে সাথে 
ধনী মুসলিমগণের কর্তব্য হলো, তাদের ধন-দৌলত দ্বারা গরীব ফকিরদের সাহায্য 
করা। 

খৃষ্টানদের ত্রিত্বাদীতার জঘন্য কথার প্রতিবাদ করা এবং ইসলামের সুমহান আদর্শ 
ও সৌন্দর্য বর্ণনা পদ্ধতি অগবতির জন্য শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া 
(রাঃ) এর লিখিত “আল জওয়াবুস সহীহ লিমান বাদ্দালা দীনাল মসিহ” এবং তার 
সাগরিদ হাফিজ ইবনে কাইয়ুম (রঃ) এর “হাদি ইয়াজুল হায়ারা ফি-রাদ্দে আলাল 
ইয়াহুদ ওয়ান নাসারা ও এগাসাতুল লাহফান” কিতাবগুলো অধ্যায়ন করুন। 

প্রশ্নঃ ইসলামে কি সুফীবাদ অথবা অন্যান্য মতালম্বীদের (ফিরকা বন্দী) কোন স্থান 
আছে? 


159 


উত্তরঃ না, ইসলামে এ জাতীয় কোন মতবাদের স্থান ও মূল্য নেই। 
১। আল্লাহ তাআলা বলেনঃ 


AN dl HCY Bb INS FAKE e496) Y 
নিশ্চয় সমস্ত উম্মতই একই উম্মত। আর আমি তোমাদের প্রতিপালক। তাই একমাত্র 
আমারাই ইবাদত করতে থাক। (সূরা আম্বিয়া , ৯২) 

২। অন্যত্ৰ আল্লাহ তাআলা বলেনঃ 
HAA SA 2 Le 


LY le J ECS BEIGE HIG LAE ¥ 
তোমরা সমবেত ভাবে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধর এবং দলে দলে 
(বিভিন্ন মাহাবে) বিভক্ত হয়ো না। (সুরা আম্বিয়া ১০৩) ৩। 


আল্লাহ তাআলা আরো বলেনঃ 
ALANS AEA Be EE hee 
Los BE 3 DH Le OY GEIL BSL # Ye 


el EU Sh SC ¥ 
এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। তাদের প্রত্যেকটি দলই তাদের নিকট যা আছে তা 
নিয়ে খুশী। (সূরা রুম, ৩১-৩২) 
8৪। ইবনে মাসউদ (রাঃ) বলেনঃ একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম একটি সোজা রেখা টানেন। তারপর বললেনঃ ইহা আল্লাহর সরল সঠিক 
রাস্তা। তারপর তার ডান ও বামে আরও কয়েকটি দাগ টানলেন। তারপর বললেনঃ 
এগুলো হচ্ছে অন্যান্য রাস্তা। এই রাস্তাসমূহের মধ্যে এমন কোন রাস্তা নেই যে দিকে 
bE ALR 


© Hk HB TILE GEM CLS sie I ¥ 

Vor sey § 
আর অবশ্যই এটা আমার সরল সঠিক পথ। একে অনুসরণ কর এবং অন্য পথগুলো 
অনুসরণ কর না। তাহলে তারা তোমাদের আল্লাহর পথ হতে আলাদা করে ফেলবে। 


160 


(সুরা আন’আম, ১৫৩) 

এটা আহম্মদ, নাসাঈর, সহীহ সনদে বর্ণিত হাদীসের স্বীকৃতি স্বরূপ। 

৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহ তাআলা সরল সোজা 
রাস্তার একটি উদাহরণ দিয়েছেন। এঁ রাস্তার দু’ পার্শ্বে দু’টি প্রাচীর বা দেয়াল রয়েছে 
এবং এতে রয়েছে খোলা দরজাসমূহ। প্রত্যেক দরজায় পর্দা ঝুলানো রয়েছে। এ 
সরল সঠিক রাস্তার সামনে দাড়িয়ে এক আহবায়ক এই বলে ডাকতে থাকেঃ হে 
মানব মন্ডলী! তোমরা সকলে সরল সঠিক রাস্তায় প্রবেশ কর এবং দলে দলে ভাগ 
হয়ে যেওনা। আর একজন ডাকতে থাকে রাস্তার উপর হতে। এরপরও যখন কেউ এঁ 
দরজা সমূহের পর্দা খুলতে চেষ্টা করে তখন এঁ আহবায়ক ধিক্কার দিয়ে বলেঃ 
আফসোস! তোমার কি হয়েছে, তুমি এ পর্দা খুলে ফেল না। কেননা, এঁ পর্দা খুললে 
তুমি ওতে ঢুকে যাবে, অর্থাৎ আল্লাহর রাস্তা হতে আলাদা হয়ে যাবে। সরল সোজা 
রাস্তা হল ইসলাম, আর এঁ প্রাচীরদ্বয় হচ্ছে আল্লাহর দ্বীনের সীমারেখা। খোলা দরজা 
সমুহ হচ্ছে আল্লাহ্‌ কর্তৃক হারামক্ত রাস্তা। সোজা রাস্তার প্রবেশ মুখের ঘোষক হচ্ছে 
মু’মিনের দিলে তার নসিহতকারী। বা তার বিবেক। (বর্ণনায়, হাকেম, সহীহ সনদ) 
প্রশ্নঃ দ্বীন কি শুধুমাত্র আল্লাহর, আর দেশ হচ্ছে জনগণের? 

উত্তরঃ ইহা হচ্ছে শিরকের একটি বহিঃপ্রকাশ, যা ইউরোপবাসীরা প্রচলন করেছে। 
ইলমকে তারা জ্ঞান বিজ্ঞানের পথে বাধা বলে মনে করত। এ ধরণের মতবাদ প্রচার 
করার উদ্দেশ্য যাতে তারা ধর্ম থেকে দূরে থাকতে পারে। তার পরবর্তী সময়ে তারা 
চেষ্টা করতে থাকল মুসলিম উম্মাহকে দ্বীন হতে দূরে রেখে অন্ধকার ও ভ্রান্ত নীতিতে 
নিক্ষেপ করতে। তাদের বাচন ভঙ্গিতে এটাই পরিস্ফুট যে, দ্বীন হচ্ছে আল্লাহর তাকে 
যেখানে খুশি নিক্ষেপ কর। জাতীয় কর্মকান্ডঃ যেমন দেশ পরিচালনা, রাজনৈতিক, 
অর্থনৈতিক কিংবা জ্ঞান-বিজ্ঞান ইত্যাদির ব্যাপারে ধর্মের হস্তক্ষেপ করার কোন 
অধিকার নেই। উপনিবেশবাদীদের এ ধরণের ধোকাবাজি কথা দ্বারা এ দেশের 
মানুষের মধ্যে সন্দেহ, গোমরাহি ছড়াতে চেয়েছিল যাতে লোকেরা আল্লাহর আইন 
অনুযায়ী শাসন না করে এবং দ্বীনকে সমস্ত ধরণের কাজ ও বিধি ব্যবস্থা হতে 
আলাদা করা যায়। আর এ ভাবেই তারা দেশকে আল্লাহর অংশীদার স্বরূপ বানিয়ে 
নেয় এবং দ্বীন হতে রাষ্ট্রকে পৃথক করতে চেষ্টা করে। কোরআনে আমাদের নির্দেশ 
দিচ্ছে, এ জাতীয় কথার আনুগত্য কিংবা সহযোগিতা না করতে। 

আল্লাহ তাআলা বলেনঃ 


161 


EY EEA LBS LINAS FAK LE ¥ 


)£৭ le JE CY Gaps SIAL 
হে ঈমানদারগণ! তোমরা যদি কাফিরদের অনুসরণ কর, তবে তারা তোমাদের 
পিছনে ফিরিয়ে নেবে ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে প্রত্যাবর্তন করবে। (সূরা আল 


ইমরান, ১৪৯) 
অন্যত্র আল্লাহ তাআলা বলেনঃ 
UY GA HES SY ISTHGS MEGA AG CEHEES ¥ 


০ Jl J 
হে ঈমানদারগণ! তোমরা যদি এ লোকদের অনুসরণ কর যাদের কিতাব দেয়া 
হয়েছিল (অর্থাৎ ইয়াহুদী ও খৃষ্টান) তবে তারা তোমাদের ঈমান হতে বের করে 

কুফরীতে নিয়ে যাবে। (সূরা আল ইমরান, ১০০) 
গেছে। ফলে, আজ মুসলিমদের ঘরে ঘরে নাস্তিকতার দাওয়াত পৌঁছে যাচ্ছে। আর 
ইসলামের দিকে ডাকা হতে মুসলিমগণ দূরে সরে যাচ্ছে এবং খৃষ্টবাদ প্রচারের 
সম্মুখে ইসলাম প্রচারের গতি স্তিমিত হয়ে যাচ্ছে। ফলে মুসলিমগণ তাদের কোন 
ভ্রান্ত মতবাদ অস্বীকার করলে তারা বলে উঠে এটা মৌলবাদ। এটা চরমপন্থা। এট 
সাম্প্রদায়িকতা। এটা জঙ্গীবাদ ইত্যাদি। 
প্রশ্নঃ ধর্ম কি মানুষের মধ্যে বিদ্বেষ ও সাম্প্রদায়িকতা সৃষ্টি করে? 
উত্তরঃ সত্যিকারের ইসলামী দ্বীন হচ্ছে প্রকৃত এক্যের মূল উৎস। এর উপর ‘আমল 
করলে ইজ্জত, দুনিয়ায় প্রতিষ্ঠা, একতা, হিফাজত, ভালবাসা, স্বার্থ ত্যাগ, অন্যের 
প্রয়োজনকে অগ্রাধিকার, অমুসলিমদের হিফাজত প্রভৃতি ‘আমল এসে যায়। এমন 
NEN ELOY 


es) 253 4 15 if EUS HY ALAS 
EE 85 2 LLG 95 SLB EG FEL E55 
AE dle JE SAL HSI LEz 

হে নবী বলুন! আমরা আল্লাহর প্রতি এবং আমাদের উপর যা অবতীর্ণ হয়েছে তার 


162 


প্রতি ঈমান এনেছি। এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের 
সন্তানদের উপর যা নাযিল হয়েছে এবং যা মুসা, ঈসা এবং অন্যান্য নবীগণ আল্লাহ 
হতে প্রাপ্ত হয়েছেন তার উপর ঈমান এনেছি। আমারা তাদের মধ্যে কোন পার্থক্য 
করি না। আর আমরা আল্লাহর নিকট সম্পূর্ণ ভাবে আত্মসমর্পণ করেছি। (সূরা আল 
ইমরান, ৮৪) 
প্রশ্নঃ এটা কি বলা ঠিক যে, জাতির যা ইচ্ছা আল্লাহরও ইচ্ছা তাই ? 
উত্তরঃ এই ধরণের মনগড়া বানানো মিথ্যা অপবাদ কিছু সংখ্যক বুজুর্গি ওয়ালারা 
(দার্শনিক) আল্লাহর উপর আরোপ করছে। এরূপ কথা আবু জাহেলের মত লোকও 
বলতে সাহস করেনি। যদিও তারা অত্যন্ত পাপাচারী ও আল্লাহদ্রোহী ছিল। সবচেয়ে 
বড় যে কথা তারা বলত তা হল আল্লাহর “ইচ্ছার” কথা। 
এ সম্বন্ধে আল্লাহ তাআলা বলেনঃ 
YEE TILE sob LOH IS EH AIIG 
Vo US {CY sos A os i 
ইবাদত করতাম না। না আমরা, আর না আমাদের পূর্ব পুরুষেরা আল্লাহর হুকুম 
ছাড়া কোন কিছুকে হারাম বানাতাম। (সূরা নাহল, ৩৫) 
আল্লাহ তাআলা তাদের চরম মিথ্যাবাদী বলেছেন। অন্যদিকে বর্তমান যামানার 
কিছুলোক জাতির ইচ্ছার নামে তাদের অপকর্ম চালাতে চাচ্ছে। তারা জাতির নামে 
যা খুশি করতে চাচ্ছে। তারা তাদের জীবন এমন ভাবে চালাচ্ছে যাতে আল্লাহর 
কিতাব ও শরিয়তের কোন বন্ধন নেই, বরং তাদের খায়েশ মাফিক বস্তুগত কর্মকান্ড, 
সেচ্ছাচারিতা ও শক্তিগত দিককেই প্রাধান্য দেয়। এই জাতীয় কথা ও মন্তব্য 
তাদেরকে মা’বুদের আসনে বসানো হয়। ফলে জাতি আল্লাহর সমকক্ষ হয়ে পড়ে। 
আর তাদের মনের ইচ্ছাই শরীয়তের সমতুল্য হয়ে পড়ে। তারা নিজেদের খেয়াল 
নির্ধারক বনে গেছে। ফলে তারা আল্লাহর সীমারেখাকে অতিক্রম করছে তাকে 
স্বীকার না করে এবং তার উপর আমল না করার কারণে। 
প্রশ্নঃ কেউ কেউ বলে দ্বীন হচ্ছে জাতির জন্য আফিম স্বরূপ- এ কথা কি সত্য? 
উত্তরঃ একথা কার্লমার্কস নামক এক ইয়াহুদীর মতবাদ। সে কমিউনিজমের পত্তন 
করে ইসলামকে কবর দিতে চেয়েছিল। সে এ ধরণের কথা সাজিয়ে বলেছিল, যাতে 


163 


মানুষ ধারণা করে যে, দ্বীন-ধর্ম মাদক দ্রব্যের মত ক্ষতিকর জিনিস। একথা সত্যি 
হতে পারে অন্যান্য ভ্রান্ত ধর্মের ব্যাপারে। যাতে রয়েছে নানা ধরণের অপ্রচলিত 
নিয়মকানুন, মূর্তি পূজা ইত্যাদি। কিন্তু সত্যিকারের দ্বীনে হানিফ, যা সকল ভ্রান্তি 
থেকে মুক্ত, যা ইব্রাহীম(আঃ) এর মাধ্যমে এসেছে এবং যাকে কায়েম করতে 
আল্লাহ তাআলা হুকুম করেছেন, তাদের তা মানুষের অন্তর ও অনুভূতিকে আকৃষ্ট 
করে। এ ধর্ম সমস্ত ধরণের অনুভূতি ও শক্তিকে নাড়া দেয় এবং এই ধর্মালম্বীদের 
সম্মুখপানে এগিয়ে দেয়। সে তার অনুসারীদের কোন রকম অন্যায়, অত্যাচার 
ইত্যাদি বরদাশত করে না। বরং তাদের উপর সব ধরনের জিহাদকে ওয়াজিব 
করেছে যাতে করে আল্লহর বাণীকে সমুন্নত করা যায়। আর নানা ধরণের অপবাদকে 
ঘুচানো যায়। আর যারা দ্বীন-ধর্ম ও ন্যায়-নীতি হতে দূরে থেকে শরিয়তের বিধি 
বিধানকে অস্বীকার করে কিংবা রদবদল করে তাদের হতে পৃথক থাকতে উপদেশ 
দেয়। 

প্রশ্নঃ সমাজতন্ত্রের ব্যাপারে ইসলামের দৃষ্টিভংগি কি? 

উত্তরঃ এ ব্যাপারে ইসলামী হুকুম প্রকাশ করার পূর্বে মুসলিমদের জন্য ওয়াজিব হল 
এই যে, তাদের খোঁজ নেওয়া দরকার-এ বাণী প্রচারকদের আদর্শ ও নীতি তাদের 
নিজেদের কর্মজীবনে বাস্তবায়িত হচ্ছে কিনা। এটা সত্যিই বাস্তবে পরিণত করা 
সম্ভব কিনা। এই নীতির প্রচারকারী দুই ইয়াহুদী কালমার্কস ও লেনিন কিংবা তাদের 
অনুসারীরা কি বাস্তবে রূপ দিতে পেরেছে অথবা তারা কি কোরআন বা হাদীস হতে 
উহা গ্রহণ করেছে। যার ফলে মুসলিমরা উহা গ্রহণ করবে? 

কিন্তু যেহেতু এ নীতি কোরআন হাদীস হতে তারা নেয়নি, তাই তাদের কথা প্রকৃত 
মুসলিমগণ কখনো গ্রহণ করতে পারে না। বরং প্রথম থেকেই উহা ত্যাগ করা তাদের 
জন্য অপরিহার্য। যখন কোন বুদ্ধিমান তাদের নীতি কথাগুলো পড়বে তখন সে 
দেখতে পাবে যে, উহা তাগুতদের কথায় পরিপূর্ণ। কালেমা ‘লা ইলাহা ইল্লাল্লাহ 
মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ আমাদের নিকট যা চায় তা হলো এঁ সমস্ত ভ্রান্ত মতবাদকে 
পরিত্যাগ করা। কারণ, এই কালেমা হল মুসলিমগণের জীবন ও আমলের মূল মন্তর। 
লেখক বলেনঃ নিশ্চয় ইসলাম সত্যিকার ভাবে ন্যায়পরায়ণ আল্লাহ তাআলার তরফ 
হতে নাযিল হয়েছে। তাই আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া আমাদের সমাজতন্ত্র, গণতন্ত্র 
কিংবা এ জাতীয় কোনটিরই প্রয়োজন নেই। আর যারা ইসলামের অনুসারী এবং 
কায়েম করে ন্যায়পরায়ণতা, সাম্য ও স্বাধীনতা তারাই হল সৌভাগ্যবান, দুনিয়া ও 
আখিরাতে। 

আল্লাহ তাআলা বলেনঃ 


164 


A BA (O06 LEAS Ee A C2 LAGS Hee Y 
আল্লাহর রং, আর কে আছে রংয়ের দিক দিয়ে আল্লাহ্‌ থেকে উত্তম? আমরা সকলেই 
তার দাস। (সূরা বাক্বারাহ, ১৩৮) 
প্রশ্নঃ মাসুনিয়া কি? 


উত্তরঃ মাসুনিয়া হচ্ছে ইয়াহুদীদের একটি গোপন সংগঠনের নাম। যার অর্থ হচ্ছে 
“গোপণ শক্তি। প্রাথমিক অবস্থায় এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছিল খৃষ্টানদের 
যাতে পরিবর্তন করা যায় সে উদ্দেশ্যে। সাথে সাথে তাদের মধ্যে নানা ধরণের 
বিভেদ ও দলাদলি সৃষ্টি করে তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা ছিল তাদের 
উদ্দেশ্য। অতঃপর যখন ইসলামের আলো মানুষের মাঝে ছড়াতে শুরু করে তখন 
তাদের ঘৃণ্য তৎপরতার সীমা উহার দিকে প্রসারিত করে। বিশ্বের ইয়াহুদী সম্পদ্রায় 
এই মাসুনিয়াদের সাহায্য করে থাকে বুদ্ধিজীবি ও কথিত সুশীল ব্যক্তিদের মাধ্যমে 
ও তাদের ষড়যন্ত্রমূলক ধোকাবাজি ও ছল-চাতুরী দ্বারা। এরা প্রত্যেক যুগে এ যুগের 
রংয়ে রঞ্জিত হয়। প্রতিটি জাতি, গোত্র ও দেশের লোকদের সাথে তারা তাল মিলিয়ে 
চলে। এমন কি ব্যক্তিগত ভাবেও তারা মানুষের সাথে মিশে যায়। ফলে সহজেই 
দেশে তাদের নানা ধরণের যে স্বীকৃতি মিলে তাতে দেখা যায় যে, মাসুনিয়ার মূল 
উদ্দেশ্য হল ইয়াহুদীদের ঘৃণিত চিন্তাধারাগুলোকে বাস্তবায়ন করা। সাথে সাথে এর 
মাধ্যমে অন্যান্য দেশের শাসকদের বুদ্ধি বিবেককে পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করতে চায়। 
মান্য করতে বাধ্য হয়। এভাবেই মাসুনিয়ারা লোকদেরকে ধোকা দেয় তাদের অন্তরে 
প্রচন্ড রকমে প্রভাব বিস্তারের মাধ্যমে। এই দলের সাফল্য স্বরূপ পূর্ব ও পশ্চিমের 
অধিকাংশ নেতা ও শাসকদের নিজ দলে আনতে সক্ষম হয়েছে। তারা ইউরোপের 
বড় বড় শাসক ও উচ্চপদস্থ কর্মচারীদের তাদের দলে নিয়ে নিয়েছে এবং আরব 
জগতের তথাকথিত অনেক চিন্তাবিদকে তাদের সংগঠনে নিয়ে আসতে সক্ষম 
হয়েছে। যখনই কোন এলাকায় তাদের ঘৃণ্য কর্ম তৎপরতার গোমর ফাঁস হয়ে যায় 
তখনই সেখানে তারা নানা ধরণের ধোকার রাস্তা গ্রহণ করে অথবা শাসকদের 
পরিবর্তন করতে সচেষ্ট হয়ে ওঠে। তারা আবার নতুন কোন সংস্থার নামে তাদের 
কাজ শুরু করে যা মূলতঃ এ মাসুনিয়াদেরই অন্য নাম। এভাবেই তারা নতুন নামে 
ইয়াহুদীদের খিদমত করতে শুরু করে। ১৯০০ খৃষ্টাব্দে প্যারিসে তাদের যে সম্মেলন 


165 


হয় তাতে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করে যে, বিশ্বজুড়ে তারা ধর্মনিরপেক্ষ রাষ্টর গঠন 
করবে। যার ফলে এই রাষ্ট্গুলি দ্বারা মাসুনিয়ারা উপকার লাভ করবে। তাদের দ্বারা 
যে সমস্ত ঘৃণ্য কাজ অতীতে সংঘটিত হয়েছে তা হল ইঞ্জিলের (বাইবেল) পরিবর্তন 
ও নানা ধরণের অপচেষ্টার মাধ্যমে লোকদের বিভিন্ন দলে ও ধর্মে বিভক্ত করা। 
সাথে সাথে জাতিতে জাতিতে শত্রুতা ও যুদ্ধ বাধানোর চেষ্টা চালিয়ে যাওয়া। 
ইসলামের শুরুতে তারা যা করতে পেরেছিল: 

ক. দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব (রাঃ) কে হত্যার ষড়যন্ত্র করা। 

খ. তৃতীয় খলীফা উসমান (রাঃ) এবং তার কর্মচারীদের বিরুদ্ধে নানা ধরণের মিথ্যা 
অপবাদ দেয়া। 

গ. নানা ধরণের মিথ্যা কথা প্রচার করা এবং সত্যকে আড়াল করে মিথ্যা প্রচারণার 
ফলে উসমান (রাঃ) কে শহীদ করা হয়। 

ঘ. নানা ধরণের দলে বিভক্ত করার চেষ্টার ফল হল খারেজী ও নাসেবীদের উত্থান। 
ঙ. জাহম ইবনে সফওয়ান এর মাধ্যমে জাহমিয়াদের নানা দলের মতবাদ প্রচার। 
এর মধ্যে আছে মুতাজিলা, কদরিয়া এবং অন্যান্যরা। এ ছাড়াও আছে কারামিতা, ও 
অন্যান্য বাতেনিয়া সম্প্রদায় । 

চ. উমাইয়া খেলাফতের বিরুদ্ধে নানা ধরণের মিথ্যা রটনা প্রচার । অন্যান্য 
অনারবদের সাথে মিলে মিশে নানা ধরণের মতবাদ প্রতিষ্ঠা। তারা এঁ যুগে এই 
প্রচারের জন্য। এই সম্বন্ধে বিশেষ করে জানতে হলে ‘তারিখ উল জামি’য়িয়াতিস 
সিররিয়া ওয়াল হারাকাতিলহাদ্দামা ফিল ইসলাম’ গ্রন্থটি পড়তে হবে। 

ছ. নানা ধরণের মিথ্যা প্রচারণার দ্বারা যখন তখন যুদ্ধের আগুন জ্রালিয়ে দেয়। 
বিশেষ করে ক্রুসেডের যুদ্ধ। সাথে সাথে যারা তাদের অনুগত, তাদের নাম ঘটা 
করে প্রচার করা এবং তাদের মাধ্যমে যুদ্ধের দ্বারা নানা ধরণের বিভেদ সৃষ্টি করা। 
যেমন নাসির আততুসী, ইবনুলআলকামাহ, এবং অন্যান্যরা, যারা ছিল পূর্বের 
খৃষ্টানদের অন্তর্ভুক্ত। তাদের মাধ্যমে খৃষ্টানদের এমন ভাবে উদ্বুদ্ধ করা হয় যে, তারা 
মুসলিম যোদ্ধাদের বিরুদ্ধে একযোগে ঝাঁপিয়ে পড়ে। এই সমস্ত খৃষ্টানদের সাহায্য 
করতে যত ধরণের গুপ্তচর বৃত্তি করা এবং দেখানো দরকার সবই তারা করত। 
যুদ্ধের পর এ সব ষড়যন্ত্রের কথা তাদের খৃষ্টান আরবদের স্বীকৃতিতে প্রকাশ পায়। 
এটা প্রকাশ পায় জর্জ হাবাসের বক্তব্যেও। এই জাতীয় জাতীয়তাবাদীরা অজ্ঞতাও 
গোমরাহির কারণে এই সম্পর্কে কিছুই অবগত ছিল না। 

প্রশ্নঃ সুফীদের (পীরদের) ব্যাপারে ইসলামের হুকুম কি? 


166 


উত্তরঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবেয়ীদের 
যামানায় পীর নামক ব্যক্তিদের কোন অস্তিত্বই ছিল না। কিন্তু তার পরপরই যখন 
মধ্যে দেখা দেয়। সুফীবাদ “সুফিয়া” শব্দ হতে নেয়া হয়েছে। যার অর্থ (গ্রীক 
ভাষায়) হল “হিকমত”। অনেকে বলেনঃ সুফ বা পশম শব্দ হতে উহা গৃহীত 
হয়েছে। যে পোশাক তারা পরিধান করত তাকে সুফ বলা হত। অনেকে বলেনঃ 
“সাফা” হতে। কিন্তু উহা সঠিক নয়। সুফী বা পীরেরা ইসলামের অনেক হুকুম 
আহকামেরই বিরোধিতা করে থাকে, যেমনঃ 

১। গাইরুল্লাহর নিকট দু’আ করাঃ বেশীর ভাগ সুফীরাই মৃত গাইরুল্লাহদের নিকট 
দু’আ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ “দু’আ হচ্ছে ইবাদত”। 
(বর্ণনায় তিরমিযি, হাসান সহীহ) 

ইবাদতকে অন্য কারো জন্য নিবেদন করা, বিশেষ করে গাইরুল্লাহর নিকট দু’আ 
করা বড় শিরকের অন্তর্ভক্ত। এতে সমস্ত ‘আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা 
বলেনঃ 


পল 2 LEAR 


CB AS OE ed ORE TY El 
OO) ES EL BE IS ETSI LLIC HIS ESL ¥ 


আর আল্লাহ ছাড়া অন্য এমন কাউকে ডেক না, যে না তোমার কোন উপকার করতে 
পারে বা ক্ষতি করতে পারে। যদি তুমি ইহা কর, তবে অবশ্যই মুশরিকদের অন্তর্ভুক্ত 
হয়ে যাবে। (সূরা ইউনাস, ১০৬) 

অন্যত্ৰ আল্লাহ তাআলা বলেনঃ 


10 MLO) rd Se SEG UF SESS Sl SS Ye 


যদি তুমি কোন শিরক কর তবে অবশ্যই তোমার আমল নষ্ট হয়ে যাবে। আর তুমি 
অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। (সূরা যুমার ৬৫) 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যদি কোন ব্যক্তি এ অবস্থায় মারা যায় 
যে, সে আল্লহর সাথে অন্যকে শরিক করত তবে সে জাহান্নামে প্রবেশ করবে। 
(বর্ণনায় বুখারী) 

২। বেশীর ভাগ সুফীরা এই ধারনা পোষণ করে যে, আল্লাহ তাআলার সত্ত্ব সর্ব 


167 


স্থানেই বিরাজমান। এই কথা কোরআনের বিরোধী, যাতে আল্লাহ তাআলা বলেনঃ 
0:4 OY SABA YS Sy 
আল্লাহ- রহমান আরশের উপর আছেন। (সূরা ত্বাহা, ৫) 
অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ 
(ale G2 ) dl G8 ic UES SS Ml 
নিশ্চয় আল্লাহ তাআলা এক কিতাব লিখেছেন, যা তাঁর নিকট আরশের উপর আছে। 


(বর্ণনায়: বুখারী ও মুসলিম) 
আর আল্লাহ যে বলেছেনঃ 


£ = {OILS 22S 


আর তিনি তোমাদের সাথে আছেন, যেখানেই তোমরা থাকনা কেন । (সূরা হাদীদ, 
আয়াত ৪) 

সাথে আছেন। এগুলো তফসীর-কারকগন আয়াতের বিশ্লেষণে বলেছেন। 

৩। কোন কোন সুফী এই ধারণা পোষণ করে যে, আল্লাহ তার কোন কোন সৃষ্টির 
মধ্যে বিরাজমান। এমন এক তথাকথিত বিখ্যাত সুফী ইবনে আরাবী, যার কবর 
দামেশকে আছে। সে বলেছেঃ আল্লাহ্‌ হকই বান্দা, আর বান্দাই হক তা আলা। হায়! 
তাহলে কে কার ইবাদত করবে! 

সে আরও বলেঃ কুকুর আর শুকর সবার মোদের মাবুদ, আল্লাহতো গির্জার পাদ্রী 
ছাড়া কেউ নয়। ( নাউযুবিল্লাহ)! 

8৪।বেশীর ভাগ সুফীই এই ধারণা পোষণ করে যে, নিশ্চয় আল্লাহ তাআলা দুনিয়াকে 
সৃষ্টি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে। তাদের এই 
বক্তব্য কুরআনের এঁ কথার বিপরীত যাতে আল্লাহ তাআলা বলেনঃ 


ox of A LO RAIS 
নিশ্চয় আমি জ্রীন ও মানুষদের সৃষ্টি করেছি একমাত্র আমারই ইবাদতের জন্য। 


(সূরা যারিয়াত, ৫৬) 
অন্যত্ৰ আল্লাহ তাআলা বলেনঃ 


VY 0 4 WO I BHT ¥ 
168 


আর নিশ্চয় আখিরাত ও দুনিয়া আমারই জন্য। (সূরা লাইল, ১৩) 

৫। বেশীর ভাগ সুফীই এই ধারণা পোষণ করে যে, আল্লাহ তাআলা তার নুর হতে 
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সৃষ্টি করেছেন। আর অন্যান্য জিনিস 
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুর হতে সৃষ্টি হয়েছে। আর মুহাম্মদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রথম সৃষ্টি। এই সমস্ত কথাই কোরআনের 
বিপরীত, যাতে বলা হয়েছেঃ 


VN ie HOY pes TEESE I HALL 
যখন তোমার রব মালাইকাদের (ফিরেশতাদের) বললেনঃ আমি মানুষ সৃষ্টি করছি 
মাটি হতে। (সূরা সোয়াদ, ৭১) 
তাই আদম (আঃ) মানুষদের মধ্যে প্রথম সৃষ্টি, যাকে তিনি মাটি হতে সৃষ্টি করেছেন। 
অন্যান্য সৃষ্টির মধ্যে আরশ ও পানির পর কলমকে সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহপাক সর্ব প্রথম সৃষ্টি করেন কলম। (বর্ণনায় 
আহমদ, তিরমিযি, হাসান সহীহ) 
যে হাদীসে বলা হয়েছেঃ “হে জাবের, সর্বপ্রথম আল্লাহ তোমার নবীর নুরকে সৃষ্টি 
করেছেন” _সে সম্বন্ধে বেশীর ভাগ হাদীস বিশারদগণ বলেন যে, এর কোন সহীহ 
সনদ নেই৷ উহা বানোয়াট ও বাতিল। 

৬। সুফীদের শরীয়তের মুখালেফ (পরিপন্থী) অন্যান্য কাজের মধ্যে আছে, 
আউলিয়াদের নিকট নযর বা মানত দেয়া। তাদের কবরের চতুর্দিকে তাওয়াফ বা 
ঘুরা, কবর পাকা করা, এমনভাবে জিকির করা যা আল্লাহ্‌ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম হতে প্রমাণিত নয়। জিকির করার সময় নৃত্য করা, শরীরের 
মধ্যে লোহা প্রবেশ করানো, আগুন গিলে খাওয়া, তাবিজ কবজ, যাদু, নানা ধরণের 
ভক্ষণ করা, তাদের নানাভাবে ধোকা দেয়া ও এই জাতীয় অন্যান্য কাজ। 

প্রশ্নঃ কেউ কেউ বলে থাকেঃ ইসলাম মানুষকে পশ্চাদপদ করে তোলে- এ ব্যাপারে 
শরীয়তের হুকুম কি? 

উত্তরঃ এই ধরণের ঘৃণ্য অপবাদ ইসলামের শত্রুরাই করে থাকে। যাতে করে 
ইসলামের অনুসারীরা ইসলাম হতে মুখ ঘুরিয়ে নেয়। তাদের কথায় এটাই তারা 
বুঝাতে চায় যে, দ্বীন প্রচীন পদ্থা। বর্তমান যুগের সভ্যতার সাথে তাল মিলিয়ে তা 
চলতে পারে না। 

এগুলি মিথ্যা ও ধোকাবাজীর কথা। কারণ, ইসলাম সর্বদাই ও সমৃদ্ধির ব্যাপারে 


169 


হুকুম করে। মানুষদের প্রেরণা দেয় এবং উদ্বুদ্ধ করে নতুন নতুন আবিষ্কার এবং ভাল 
কাজের জন্য। 
আল্লাহ তাআলা বলেনঃ 


1 UES {CY 53 x ALN ALLL ¥ 
আর তাদের জন্য তৈরী হও, তোমাদের সাধ্যমত সমস্ত ধরণের শক্তি নিয়ে। 
(সূরা আনফাল, ৬০) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা দুনিয়ার কার্যের ব্যাপারে 
বেশী অবগত আছ। (মুসলিম) 
ইসলাম সর্বদা হুকুম করে, যে কোন কাজে কোরআন, হাদীস ও সাহাবীদের 
আমলের প্রতি প্রত্যাবর্তন করতে। কারণ, সাহাবীগণ দেশের পর দেশ জয় 
করেছিলেন তাদের ঈমান, আকীদাহ, উত্তম চরিত্র ও জিহাদের মাধ্যমে। ফলে তাঁরা 
আল্লাহর বান্দাদের মানুষের গোলামী হতে বের করে আল্লাহর গোলামীতে লিপ্ত 
করেছিলেন। মানুষ নানা ধরনের বিকৃত ধর্ম হতে বের হয়ে ইসলামের ন্যায় বিচারের 
ছায়াতলে আশ্রয় পেয়েছিল। মুসলিমদের কোন ইজ্জত হবে না, যতক্ষণ না তারা 
তাদের ধর্মের দিকে সম্পূর্ণভাবে প্রত্যাবর্তন করে। 
প্রশ্নঃ আমাদের কি বর্তমান যুগের মূল চ্যালেঞ্জগুলো ও সূফীদের সম্বন্ধে জ্ঞান লাভ 
করা দরকার? 
উত্তরঃ হ্যাঁ, অবশ্যই আমাদের তাদের সম্বন্ধে জানা দরকার, যাতে করে আমরা 
তাদের ভ্রান্ত মতবাদ জেনে নিয়ে তাদের থেকে সাবধান হতে পারি। 
দলিলঃ হুযাইফা (রাঃ) বলতেনঃ লোকেরা সর্বদা রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ভাল জিনিস সম্পর্কে প্রশ্ন করত, আর আমি সর্বদা তাকে খারাপ সম্পর্কে 
জিজ্ঞাস করতাম এই ভয়ে যে, হয়ত উহা আমাকে পাকড়াও করবে। একদা আমি 
প্রশ্ব করলামঃ হে আল্লহর রাসূল! এক সময় আমরা জাহেলিয়াত ও পাপাচারের 
মধ্যে ছিলাম। তারপর আল্লাহ তাআলা আমাদের এই কল্যাণ দান করেছেন। এই 
কল্যাণের পরে কি আবার অকল্যাণ আছে? বললেনঃ হ্যঁ। আমি বললামঃ এ 
অকল্যাণের পর কি আবার কল্যাণ আছে? তিনি বললেনঃ হ্যাঁ, তবে এঁ কল্যাণের 
মধ্যে ফাসাদ ও মতবিরোধ আছে। তখন বললামঃ এ অকল্যাণ কি কি? তিনি উত্তরে 
বললেনঃ একটি দল আমার সুন্নতকে ছেড়ে অন্য সুন্নতকে আঁকড়ে ধরবে। আর 
আমার হিদায়েতর রাস্তা ছেড়ে অন্য পথ ধরবে। তাদের তোমরা জানবে এবং 
অস্বীকারও করবে। বললামঃ এঁ কল্যাণের পর কি আবার অকল্যাণ আছে? এবারে 


170 


তিনি বললেনঃ হ্যাঁ, জাহান্নামে দরজার নিকট হতে ঘোষক ডাকবে। যারা তাদের 
কথা শুনবে, তাদেরকে তারা উহাতে নিক্ষেপ করবে। বললামঃ হে আল্লাহর রাসূল ! 
আমাদেরকে তাদের বর্ণনা দিন। তিনি বললেনঃ এ লোকেরা আমাদের মতই রক্ত 
মাংসের হবে এবং আমাদের মতই কথা বলবে। আমি তখন বললামঃ হে আল্লাহর 
রাসূল! যদি আমি এঁ সময় বেচে থাকি তবে আমাকে উপদেশ দিন তখন আমি কি 
করব? বললেনঃ তখন মুসলিমদের জামাত (দল) ও তাদের ইমামের সাথে থাকবে। 
আমি বললামঃ যদি তখন মুসলিমদের জামাত বা ইমাম না থাকে? তিনি বললেনঃ 
তখন এ সমস্ত দলের সকলকে পরিত্যাগ কর। যদি দরকার হয়, তবে,গাছের 
কান্ডকে দাঁত দিয়ে কামড়িয়ে থেক যতক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যু এসে উপস্থিত না 
হয়। (বর্ণনায় মুলিম) 

এই হাদীস হতে এই শিক্ষা পাওয়া গেল যে, যারা অকল্যাণের দিকে ডাকে, তারা 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে চলে না। না তাদের জীবনের 
চলার পথে, না আদর্শে, না বিচারের মধ্যে, না তাঁর জীবনের আদব, নিয়মকানুন, 
তাদের পোশাক, অভ্যাস ও চালচলনে। তাই মুসলিমদের উপর দায়িত্ব হচ্ছে, 
তাদের ব্যাপারে সাবধান হওয়া। 


দাওয়াত ও বই-পত্র প্রকাশ প্রচার 
প্রশ্নঃ দাওয়াতের কাজ ও পুস্তক প্রকাশের লাভ কি, যদিও কোন কোন দেশে 
মুসলিমদের যবেহ করা হচ্ছে? 
উত্তরঃ প্রতিটি মুসলিমই ইসলামের সীমান্ত রক্ষাকারী অতন্দ্র প্রহরী। তাদের মধ্যে 
কেউ কেউ যুদ্ধে, জিহাদের কলা-কৌশল উত্তমরূপে অবগত আছে। কেউ কেউ 
মুখের দ্বারা উত্তমরূপে দাওয়াত দিতে পারে আবার কেউ কেউ তাদের সম্পদ খরচ 
করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কার্যের প্রতিই 
ইশারা করে বলেছেনঃ 

Cyl lp ) F==dl El SIAL Sl nls 
তোমরা মুশরিকদের সাথে জিহাদ করতে থাক তোমাদের ধন-সম্পদ, জীবন ও 
বাক-শক্তি দ্বারা। (বর্ণনায় আবু দাউদ) 
এই কারণে হাসসান (রাঃ) ইসলামের পক্ষে লড়াই করতেন বাকশক্তি দিয়ে। সাহিত্য 
ও কবিতা দিয়ে ইসলাম বিরোধীদের মুকাবেলা করতেন। কোন মুসলিম এই 
ব্যাপারে সন্দেহ প্রকাশ করবে না যে, অস্ত্র ও বাক-শক্তি দ্বারা জিহাদ করা প্রতিটি 


171 


মুসলিমের উপর ওয়াজিব। আর যদি বই-পত্র, সাময়িকী ও প্রবন্ধের মাধ্যমে 
মুসলিমদের জিহাদের জন্য উদ্বুদ্ধ করা যায়, তবে তা জিহাদের এক বিশেষ কাজ 
বলে বিবেচিত হবে। 

সাথে সাথে এঁ সমস্ত কিতাব যা কোরআন ও সুন্নাহ হতে নেয়া হয়েছে, তার 
মাধ্যমে দ্বীনের মধ্যে যে সমস্ত বিদআত, ভ্রান্তি প্রবেশ করেছে, তা আকীদা-বিশ্বাসের 
মধ্যেই হোক কিংবা ইবাদত বা মোয়ামালাতের মধ্যেই হোক, তাদের দূরীভুত 
করাটাও অত্যন্ত দরকারী কাজ। বর্তমান সময়ে বই-পত্র প্রকাশ ও প্রচার করা এ 
ধরনের প্রচার মাধ্যমের কাজ করছে, যাতে উপরোক্ত ক্ষতিগুলো দূরীভূত হয়। সাথে 
সাথে যুবকদের উত্তমরূপে ইসলামী আকীদাহ, ইবাদত, হুকুম, জিহাদ, কোরবানী 
ইত্যাদির উপর গড়ে তোলা দরকার। তার চালচলন, চরিত্র গঠন, প্রতিপালন, রাষ্ট্র 
গঠন সমস্ত কিছুই এর মধ্যে অন্তর্ভুক্ত। 
প্রশ্নঃ আল্লাহ তাআলা কেন ফিতনাকে হত্যা হতেও বেশী মারাত্মক বলেছেন? 
উত্তরঃ মানুষের জীবন বড়ই উত্তম জীবন। এর অন্তর্ভুক্ত হল, তার বিশুদ্ধ ধর্ম, উত্তম 
চরিত্র, সুষ্ঠ বুদ্ধি, এবং এমন এক আক্বীদা যা শিরক মুক্ত। যদি তাকে মানসিক ভাবে 
জীবন নাশ করে হত্যা হতেও জঘন্য। 
এজন্য আল্লাহ তালা বলেনঃ 


\৭) 54 ৰ SEG i 


এবং ফিৎনা কতল (হত্যা) হতেও জঘন্য। (সূরা আল-বাক্বারাহ, ১৯১) 
এখানে ফিৎনা বলতে শিরককে বুঝানো হয়েছে। 
অন্যত্র আল্লাহ তাআলা বলেনঃ 


Y)V BA 4 CY FAG 2 Lz FE AEETY 
ফিৎনা হত্যা হতেও বড়। (সূরা আল-বাক্বারাহ ২১৭) 
প্রশ্নঃ যারা ইসলাম হতে বিচ্যুত তাদের প্রশংসা করা কি জায়েয? 
উত্তরঃ না, তাদের প্রশংসা করা জায়েয নয়। কারণ আল্লাহ তাআলা, এ সমস্ত লোক, 
যারা ইব্রাহীম (আঃ) এর ধর্মাদর্শ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরে 


172 


আল্লাহ তাআলা বলেনঃ 
Me 5D {CODA AN) ois BLESS ¥ 
আর যে নিজেকে নির্বোধ বানিয়েছে, সে ছাড়া কে ইবরাহীমের ধর্মাদর্শ (মিল্লাত) 


থেকে বিমুখ হতে পারে। (সুরা বাকবারাহ,১৩০ 
অন্যত্র আল্লাহ তাআলা, যারা আসমানী কিতাবসমূহ দ্বারা উপকৃত হতে পারে না, 


তাদের গাধার সাথে তুলনা করেছেন। 
আল্লাহ তাআলা বলেনঃ 
{OIL KA SELES ESM 


0 :42a2ll 
যে সমস্ত লোকেরা তাওরাত বহন করার (আমল করার) পরে আর তা বহন করেনি 
তাদের উদাহরণ হচ্ছে গাধার মত, যারা শুধু কিতাব বহন করে। (সূরা জুমুআ, ৫) 
তুলনা করে আল্লাহ তাআলা বলেনঃ 

চি 


Ge SEG LALLA LEE Gs ELSE Cr Eo oll GF ee IHG Ye 
AEG EES oN I A SSS GES Cs 35 OF G5 
LILA IE YSIS I LE AE JL AEST KF 
\V1 - \Vo ‘ale § OY SASH বৰ্ণ 2 2250 GC 2 
আর আপনি তাদের সামনে এঁ খবর পাঠ করুন যাদের আমি আমার আয়াত সমূহ 
দান করেছিলাম, তারপর তারা উহা হতে বিচ্যুত হয়, আর শয়তান তার অনুসরণ 
করে। ফলে সে দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর যদি আমি চাই, তবে আমি 
উহার দ্বারা তাকে সম্মানিত করতে পারি। কিন্তু সে জমিনে নিজকে চিরস্থায়ী করতে 
চায়, আর সে তার নফসানিয়াত অনুযায়ী চলতে চায়। তার উদাহরণ হচ্ছে এক 
কুকুরের মত, যদি তার উপর বোঝা চাপানো হয় তখান যেমন জিহবা বের করে 
হাঁপাতে থাকে তেমনি বোঝা না দিলেও হাঁপায়। উহা হচ্ছে এ কাওমের লোকদের 
উদাহরণ, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে। অতএব, তাদের সামনে এই 
ঘটনাসমূহ পেশ করুন, হয়ত তারা চিন্তা করবে। (সূরা আ’রাফ, ১৭৫-১৭৬) 
তাই যে সমস্ত ব্যক্তিরা এ ধর্মচ্যত (মুরতাদ) লোকদের প্রশংসা করে, অথচ আল্লাহ্‌ 


173 


তাআলা তাদের নিন্দা করেছেন, তারাতো আল্লাহর সীমা অতিক্রমকারী। এ সমস্ত 
ব্যক্তিরা, যারা ইসলামের শিক্ষা হতে বিচ্যুৎ অথবা তার সীমাকে অতিক্রমকারী 
অথবা শরীয়তকে ত্যাগ করে অন্য আইনে বিচারকারী তাদের কোন রকম প্রশংসা 
সুচক কোন কথায় ভুষিত করা যাবে না। সে লোক যত বড় সম্মানিতই হোকনা কেন। 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ (মুনাফিকদেরকে আমাদের নেতা বলে 
সম্বোধন কর না। যদি সে সত্যই তোমার কাছে সম্মানীয় হয় তবেতো তোমারা 
তোমাদের রবকে রাগাশ্বিত করলে। (বর্ণনায় সহীহ আহমদ, আবুদাউদ) 
সমাজবদ্ধভাবে বসবাসের গুরুত্ব 

প্রশ্নঃ সামাজিক রক্ষণাবেক্ষণের জন্য ইসলাম কি কি ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে? 
উত্তরঃ এর জন্য নানাবিধ পন্থা আছে। 

১। মুসলিমদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করা। যেমন, গরীবদের যাকাত দেয়া। 

২। সামাজিক জীবনকে প্ৰাধান্য দেয়া। যেমন, সাদাক্বাহ্‌, খয়রাত দেয়া এবং উপহার 
হাদীয়া দেয়া। 

৩।৷ তাদেরকে নিজেদের সকল সদস্যকে রক্ষা করার চেষ্টা করা। 

8৪। ঈমান, সাহায্য উপদেশ, ভালবাসা ইত্যাদির ব্যাপারে একে অপরকে সহায়তা 
করা। 

প্রশ্নঃ ইসলামিক সামাজিকতার এর উদ্দেশ্য কি? 

উত্তরঃ উত্তম সমাজ গঠন করার মধ্যে আছে উন্নতি ও সমৃদ্ধি। ইসলাম হচ্ছে প্রথম 
শরীয়ত যা এ সমস্ত লোকদের জন্য সামাজিক অধিকার রক্ষা করে, যাদের এ 
ব্যাপারে প্রয়োজনীয়তা রয়েছে। ইসলাম ও মুসলিমগণ যেভাবে সামাজিক অধিকার 
সংরক্ষণ করছে তা হচ্ছে নিম্মরূপঃ 

১। মানুষদের সর্বদা উপদেশ দান করে ও সঠিক রাস্তা দেখায়। 

২। প্রত্যেক অসমর্থ ও অভাবী লোকদের জন্য বৃত্তি নির্ধারণ করে। 

৩। যারা কাজ করতে সমর্থ তাদের প্রত্যেককে কাজের ব্যবস্থা করে দেয়। 

8। অসুস্থ ও অসমৰ্থ ব্যক্তি এবং মুসাফিরদের জন্য সরাইখানায় থাকার ব্যবস্থা করা 
৫। এতিম ও মিসকিনদের যত্ধু নেয়া। 

৬ু। যাকাত ও সাদাক্বাহ সংগ্রহ করে উহা সত্যিকারের পাওনাদারদের নিকট পৌছায় 
ছোট শিরক ও তার প্রকার ভেদ 

প্রশ্নঃ ছোট শিরক কি? 

উত্তরঃ উহা হচ্ছে রিয়া বা লোক দেখান ‘আমল। আল্লাহ তাআলা বলেনঃ 


174 


খা বু Was BUx LEY CLT IE IBD BG HG ¥ 
)) 


আর যে তার রবের সহিত সাক্ষাৎ করতে চায় সে যেন নেক ‘আমল করে এবং তার 
রবের ইবাদতে কাউকে শরিক না করে। (সূরা কাহাফ, ১১০) 
রাসূল তার উম্মতদের সাবধান করে বলেনঃ 


(21) Dl Ill ds SEL Sl 0) 
আমি তোমাদের জন্য সবচেয়ে যার বেশী ভয় পাই তা হল ছোট শিরক অর্থাৎ রিয়া। 
(বর্ণনায় আহমদ) 
ছোট শিরকের মধ্যে অন্তর্ভুক্ত কথাঃ যদি আল্লাহ ও অমুক ব্যক্তি না থাকত। আল্লাহ্‌ 
যা চান এবং তুমি যা চাও। যদি কুকুরটা না থাকত তবে অবশ্যই চোর প্রবেশ করত 
ইত্যাদি। 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা একথা বল না যে, যা আল্লাহ 
চান এবং অমুকেও চায়। বরং তোমরা বলঃ আল্লাহ যা চান তারপর অমুকে যা চায়। 
(বর্ণনায় আহমদ) 
প্রশ্নঃ গাইরুল্লাহর নামে কসম খাওয়া জায়েয কি? 
উত্তরঃ না, উহা জায়েয নয়। আল্লাহ তাআলা বলেনঃ 


Y iol {OEE IIL TB 
হে নবী বলুন, আমার রবের কসম! অবশ্যই তোমাদের পুনজীবিত করা হবে। (সূরা 
তাগাবুন, ৭) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী উচ্চারণ করে বলেনঃ 

(2) Ll 3 Dl > 2 
যে ব্যক্তি গাইরুল্লাহর নামে কসম খায় সে যেন শিরক করল। (বর্ণনায় আহমদ) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়ে বলেনঃ যে ব্যক্তি কসম করতে 
চায়, সে যেন আল্লাহর নামে কসম করে অথবা চুপ করে থাকে। (বর্ণনায় বুখারী ও 
মুসলিম) 
এমনকি কোন আউলিয়া বা নবীর নামে কসম করাও বড় শিরকের পর্যায়ে পড়ে। সে 
যদি এই ধারণা পোষণ করে যে, এই অলি অকল্যাণ হতে রক্ষা করতে পারে, আর 


175 


তার নামে কোন মিথ্যা কসম করলে কসমকারীর ক্ষতি হবে, তাহলে সেটা যে বড় 
শিরক তাতে কোন সন্দেহ নাই। 
প্রশ্নঃ সুস্থতা লাভের জন্য আমরা কি হাতে বা কোমরে সুতা বাঁধাব অথবা লোহার 
কিংবা অন্য কোন ধাতুর বালা অথবা রিং পড়ব? 
উত্তরঃ না, আমরা ব্যবহার করব না। 
১। আল্লাহ তাআলা বলেনঃ 

WW Nl {OO 2 NAGE SH Le LLIN ¥ 
আর যদি আল্লাহ তোমাকে কোন ক্ষতি করতে চান তবে তিনি ব্যতীত অন্য কেউ উহা 
দূর করতে পারে না। (সুরা আন’আম ১৭) 
২। সহীহ ইবনে আবি হাতিম হতে বৰ্ণিত আছে যে, একদা হুযাইফা (রাঃ) কোন এক 
ব্যক্তির জ্বরের কারণে তার হতে একটি সুতা বাঁধা দেখতে পেলেন। তখন তিনি সাথে 
সাথে এ সুতার বাঁধন কেটে ফেলে দিলেন। তারপর তিলাওয়াত করলেনঃ 


LNA 


Ye in HO SEES II AISI ¥ 
আর বেশীর ভাগ লোকই আল্লাহর উপর ঈমান আনে তাঁর সাথে শিরক করা 
অবস্থায়। 


(সূরা ইউসূফ, ১০৬) 
প্রশ্নঃ আমরা কি চক্ষু লাগা হতে বাঁচার জন্য হাতে বা অন্যত্র তাবিজ বাঁধব? 
উত্তরঃ না, উহার জন্য আমরা এমন কাজ করব না। আল্লাহ তাআলা বলেনঃ 

NW Sl LOR IA LEI SALLI ¥ 
দূর করতে পরে না। (সূরা আন’আম, ১৭) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ 

(ually) Sal SB Ls Bo 

যে ব্যক্তি তাবিজ পরিধান করল সে যেন শিরক করল। (বর্ণনায় আহমদ) 
প্রশ্নঃ কখনও কখন কি ছোট শিরক বড় শিরকের পর্যায়ে পৌছে? 
উত্তরঃ হ্যাঁ, যখন কোন মুসলিম এই আক্বীদা পোষণ করে যে, তাবিজ, সুতা বা 
এই ধারণা পোষণ করে যে, কোন অলির নামে মিথ্যা কসম করলে সে তার ক্ষতি 


176 


করবে। তার ভাল বা মন্দ করার ক্ষমতা তার আছে, তবে এগুলো বড় শিরকের 
অন্তৰ্ভুক্ত হবে। 

প্রশ্নঃ ছোট শিরকের ব্যাপারে হুকুম কি? 

উত্তরঃ উহাদের ব্যাপারে হুকুম হল, উহারা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। উহা হতে 
Ne SAUD UU USE 
যাবে না অথবা উহার কারণে অন্যান্য আমলও নষ্ট হবে না। 

প্রশ্নঃ কিভাবে মুসলিমগণ বড়ও ছোট শিরক হতে রক্ষা পাবে? 

উত্তরঃ মুসলিমদের উপর ওয়াজিব হল, বড় ও ছোট শিরক আমল করা হতে দূরে 
থাকা। সাথে সাথে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উহা হতে 
নিষ্কৃতি পাবার জন্য দু'আ শিখিয়েছেন তা পাঠ করা। 

আমাদের বলতে হবেঃ হে আল্লাহ আপনার নিকট যে কোন ধরণের শিরক করা হতে 
বাঁচতে চাই। যে সকল শিরক সম্পর্কে জ্ঞাত আছি, আর যেগুলো সম্পর্কে জ্ঞাত নই 
উহা হতে ক্ষমা প্রার্থনা করছি। 


অসিলা ও শাফায়াত চাওয়া 

প্রশ্নঃ কিভাবে আমরা আল্লাহ তাআলার নিকট অসিলা ভিক্ষা করব? 

উত্তরঃ কিছু কিছু অসিলা আছে যা জায়েয (শরিয়ত সম্মত) আর কিছু আছে নিষিদ্ধ। 
১। জায়েয ও আকাংখিত অসিলাঃ তা হল আল্লাহ তাআলার সুন্দর নামসমূহ ও উত্তম 
গুণাবলী ও নেক আমল সমূহকে অসিলা করা। আর সাথে সাথে নেককার জীবিত 
ব্যক্তিদের নিকট দু'আ চাওয়া। আল্লাহ তাআলা বলেনঃ 


)A« SS ESELC C2250 EL HE RIP 


দু’আ কর। (সূরা আ’রাফ ১৮০) 
অন্যত্ৰ আল্লাহ তাআলা বলেনঃ 


Yo :533Lal তে A LES Hf AHA LES ¥ 
হে ঈমানদারগণ, আল্লাহ-কে ভয় কর এবং তাঁর নিকট অসিলা তালাশ কর। (সূরা 


মায়িদাহ ৩৫) 
অর্থাৎ তাঁর নৈকট্য হাসিল কর তাঁর আনুগত্যের মাধ্যমে এবং এ সমস্ত আমলের 


177 


দ্বারা যা তাকে খুশী করে। এ কথা ইবনে কাসীর কাতাদাহ্‌ (রাঃ) হতে বর্ণনা 
করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ 

2 lg) Ld 4 cm BD 3 al J: AU 
আমি আপনার নিকট এঁ সমস্ত নামের অসিলায় দু'আ করছি যা দ্বারা নিজেকে 
বিভূষিত করেছেন। (বর্ণনায় আহমদ) 
সাহাবী রাবিয়াহ ইবনে কাআব আল আসলামী (রাঃ) যখন রাসুর সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার ইচ্ছা করলেন তখন তার উত্তরে বলেনঃ 


2 Ll Yo sob 
তাহলে বেশী করে সেজদার মাধ্যমে আমাকে তোমার ব্যাপারে সাহায্য কর। 
(বর্ণনায় মুসলিম) 
অর্থাৎ বেশী বেশী সালাত অর্থাৎ নেক আমল দ্বারা। 
একই ভাবে দেখা যায়, গুহায় আটকে পড়া তিন ব্যক্তির কাহিনীতে। তারা তাদের 
নেক আমল বা সৎ কাজের অসিলায় দু'আ করেছিল। ফলে আল্লাহ তাআলা তাদের 
বিপদ হতে উদ্ধার করেন। আল্লাহ তাআলাকে যে আমরা ভালবাসি, তার অসিলায় 
দু'আ করাও জায়েয। সাথে সাথে তাঁর নবী ও অলিদের প্রতি যে আমাদের ভালবাসা 
আছে, তার অসিলা করাও জায়েয। কারণ, তাদেরকে ভালবাসা নেক আমলের 
শামিল। যেমন বলাঃ হে আল্লাহ, আপনার রাসূল ও আউলিয়াদের প্রতি যে আমাদের 
ভালবাসা আছে, সেই অসিলায় আমাদের সাহায্য করুন, আর তাদের প্রতি যে 
আমাদের ভালবাসা আছে সে অসিলায় আমাদের সুস্থতা দান করুন। 

২। নিষিদ্ধ অসিলাঃ উহা হচ্ছে মৃতদের নিকট দু'আ করা। তাদের নিকট নিজেদের 

প্রয়োজনীয় জিনিস চাওয়া যা বর্তমান যামানায় দেখা যায়। উহা বড় শিরকের 

অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেনঃ 

80 I ELE LG BTL I LEI CHIL ESL ¥ 
ASHE 

আর আল্লাহকে ছেড়ে এমন অন্যদের ডেক না, যারা না তোমাদের কোন উপকার 

করতে পারে, আর না পারে ক্ষতি করতে। যদি তা কর, তবে নিশ্চয় তুমি 

মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। (সূরা ইউনুস, ১০৬) 

৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের অসিলায় যেমন বলাঃ হে 

আমার রব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসিলায় আমাকে সুস্থতা দান 


178 


করুন৷ ইহা বিদ’আত। কারণ, সাহাবায়ে কেরামগণ (রাঃ) কেহই ইহা করেননি। 
আর ওমর (রাঃ) আব্বাস (রাঃ) এর দু’আর দ্বারা অসিলা করেছিলেন তাঁর 
জীবদ্দশায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর কেহ তাঁর অসিলায় 
দু’আ করেননি। 

এই জাতীয় অসিলা তালাশ করা মানুষদের শিরক পর্যন্ত পৌছিয়ে দেয়। যখন কেউ 
এই ধারনা করে যে, আল্লাহ তাআলার নৈকট্য পেতে হলে মানুষদের মত 
মধ্যস্থতাকারীর প্রয়োজন, তখন তা স্পষ্ট শিরক। যেমন আমীর বা শাসকবৃন্দের 
নিকট যেতে হলে মধ্যস্থ দরকার তেমনি যদি আল্লাহ তাআলার ব্যাপারেও ধারনা 
করা হয় তাহলে সৃষ্টিকে সষ্টার সাথে তুলনা করা হয়ে যায়। 

আবু হানিফা (রঃ) বলেনঃ আল্লাহ তাআলার নিকট কোন কিছু চাইতে, আল্লাহ ছাড়া 
অন্যের অসিলা করাকে আমি অপছন্দ করি। (দুররে মুখতার) 

প্রশ্নঃ দু’আতে কি কোন সৃষ্টির অসিলা করা প্রয়োজন? 

উত্তরঃ না, এই ধরণের মধ্যস্থতার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা বলেনঃ 


VAS 550 {E530 E Se ACG ¥ 
আর যখন আমার বান্দা আপনার নিকট আমার কথা জিজ্ঞেস করে তখন (তাদের 
বলুন) নিশ্চয় আমি অত্যন্ত নিকটে। (সূরা বাক্বারাহ, ১৮৬) 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ 

Mp EE p25 a he US PS) 
নিশ্চয় তোমরা এমন এক সত্বাকে ডাকছ যিনি অত্যন্ত নিকটে ও সর্বশ্রোতা এবং 
তোমাদের সাথেই আছেন। (বর্ণনায় মুসলিম) 
প্রশ্নঃ জীবিত ব্যক্তিদের নিকট দু'আ চাওয়া জায়েয আছে কি? 
উত্তরঃ হ্যা জীবিত এবং উপস্থিত ব্যক্তিদের নিকট দু'আ চাওয়া জায়েয। আল্লাহ 
তালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবিত অবস্থাতেই তাকে সম্বোধন 
করে বলেনঃ 


৭:১ £0) SLL tly BIISEN Y 
আর আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার গুনাহের জন্য, আর সাথে সাথে মুমিন 


পুরুষ ও মহিলাদের জন্য। (সূরা মুহাম্মদ ,১৯) 
একদিন এক চোখ কানা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 


179 


এসে বলেনঃ হে আল্লাহর রাসূল! আল্লাহর নিকট দু’আ করুন যাতে আমাকে সুস্থ 
করে দেন। তিনি বলেনঃ যদি চাও, তবে তোমার জন্য দু’আ করব। কিন্তু যদি পার 
তবে সবর কর। উহাই তোমার জন্য উত্তম। 

প্রশ্নঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যম কি? 

উত্তরঃ তাঁর মাধ্যম হল তাবলীগ। আল্লাহ তাআলা বলেনঃ 


AV 5x) তে Ye DHL EILNEE & ¥ 
হে রাসূল ! আপনার রবের নিকট হতে যা আপনার উপর অবতীর্ণ হয়েছে তা প্রচার 
করুন। (সূরা মায়িদাহ, ৬৭) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে আল্লাহ ! আপনি স্বাক্ষী থাকুন। 
একথা তখন বলেছিলেন, যখন সাহাবায়ে কিরাম বলেনঃ আমরা স্বাক্ষ্য দিচ্ছি আপনি 
নিশ্চয় সঠিকভাবে বার্তা পৌছিয়েছেন। (বর্ণনায় মুসলিম) 
প্রশ্নঃ কার নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত প্রার্থানা করব? 
উত্তরঃ তাঁর শাফায়াত একমাত্র আল্লাহ্‌ তাআলার নিকট প্রার্থনা করব। আল্লাহ্‌ 
তাআলা বলেনঃ 


£t AMO BELLI LY 
হে নবী বলুনঃ সমস্ত শাফায়াত একমাত্র আল্লাহর জন্য। (সূরা যুমার, ৪৪) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলতে শিখিয়েছেনন: 
আল্লাহুম্মা শাফফিহু ফিইয়া। অর্থাৎ হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে আমার জন্য শাফায়াতকারী বানিয়ে দিন। (বর্ণনায় তিরমিযি, হাসান 
সহীহ) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ 
Sb or Dll OL ABE GS. VLD 2 SY ot S03 ll Sh 


MOSS) 
আমি আমার এওঁ দু'আকে গোপন রেখেছি, যে দু'আদ্বারা আমি কিয়ামতের দিন 
আমার উম্মতের জন্য শাফায়াত করব। আমার এঁ সমস্ত উম্মতের জন্য শাফায়াত, 
যারা মারা গেছে কিন্তু কোন শিরক করে নাই। (বর্ণনায় মুসলিম) 
প্রশ্নঃ আমরা কি জীবিতদের নিকট শাফায়াত প্রার্থনা করব? 


180 


উত্তরঃ দুনিয়ার ব্যাপারে তাদের নিকট ইসলাম সম্মত শাফায়াত (সুপারিশ) তালাশ 
করা যাবে। 
আল্লাহ্‌ তাআলা বলেনঃ 


4 £- FQ ৰ i স্ব 2 
So Cd OFS) RAL SEC FE 


Ae ball {Cy 
যে উত্তম সুপারিশ করবে, তার ভাগ্যেও উহার কিছু মিলবে। আর যে নিকৃষ্ট 
শাফায়াত করবে তার ভাগ্যেও এ নিকৃষ্ট জিনিসই মিলবে। (সূরা নিসা, ৮৫) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ শাফায়াত কর, প্রতিদান পাবে। 
(বর্ণনায় আবুদাউদ) 
প্রশ্ূঃ আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসায় বাড়াবাড়ি 
করব? 
উত্তরঃ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা অবশ্যই করব। তবে 
উহাতে আমরা বাড়াবাড়ি করব না। 
আল্লাহ্‌ তাআলা বলেনঃ 
IE LL a5 UT Kz 2 “) iL ৰ eG Eo EAA YY 

1) 8 3 Os BE BES 
হে নবী বলুন, আমি তোমাদের মতই মানুষ। আমার নিকট ওহি প্রেরণ করা হয়। 
নিশ্চয় তোমাদের মাবুদ এক ও অদ্বিতীয়। (সূরা কাহাফ, ১১০) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমার প্রশংসার ব্যাপারে বাড়াবাড়ি 
কর না, যেমন ভাবে খৃষ্টানরা ঈসা ইবনে মরিয়ামের ব্যাপারে বাড়াবাড়ি করেছে। 
আমি তো একমাত্র আল্লাহর বন্দা। তাই বল, আল্লাহর বান্দাও তার রাসূল। (বর্ণনায় 
বুখারী) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার ব্যাপারে যা কোরআন ও সহীহ 
হাদীসে বর্ণিত আছে তাকে অবশ্যই করতে হবে। কারণ উহা তাঁর পাওনা। 
প্রশ্নঃ প্রথম সৃষ্টি কি কি? 
উত্তরঃ মানুষদের মধ্যে আদম (আঃ)। আর অন্যদের মধ্যে আরশ, তারপর কলম। 
আল্লাহ তাআলা বলেনঃ 


181 


YN ioe {OY bs EEE DK ALLIG Y 
আর যখন তোমার রব মালাইকাদের (ফিরেশতাদের) বললেনঃ নিশ্চয় আমি মাটি 
হতে মানুষ সৃষ্টি করব। (সূরা সোয়াদ, ৭১) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ 

Asp ol or Pb rs —S 
তোমরা সকলে আদমের সন্তান। আর আদম (আঃ) কে মাটি হতে সৃষ্টি করা হয়েছে। 
(বর্ণনায় বাজ্জার) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ 

Ee > SA bx ly lM ss Lb Jl ol 
আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন কলম। অর্থাৎ পানি ও আরশের সৃষ্টির পর তিনি 
কলম সৃষ্টি করেছেন। 
(বর্ণনায় আবু-দাউদ, তিরমিযি, হাসান সহীহ) 
আর যে হাদীসে বলা হয়েছেঃ হে যাবের ! আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীর 
নুর সৃষ্টি করেছেন- উহা মউদু বা বানোয়াট হাদিস, উহার কোন সনদ নেই। 
প্রশ্নঃ আল্লাহ তাআলা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর হতে, না 
বীৰ্য হতে সৃষ্টি করেছেন? 
উত্তরঃ আল্লাহ তাআলা অন্যান্য মানুষের মতই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে বীর্য হতে সৃষ্টি করেছেন। এ প্রসংগে আল্লাহ তাআলা বলেনঃ 


Wie LO ID EB nL oR 
তিনি তোমাদের সৃষ্টি করেছেন মাটি হতে, তারপর বীর্য হতে। (সূরা গাফির, ৬৭) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী পাঠ করলে দেখা যায় যে, তিনি 
পিতা-মাতান মাধ্যমে জন্ম লাভ করেছেন। অন্যান্য মানুষরা যেমনি ভুমিষ্ট হয়, 
তিনিও তেমনি ভূমিষ্ঠ হয়েছেন। তাকে অন্যান্যের মতো রোগ, ক্ষুধা, পিপাসা ও কষ্ট 
স্পর্ষ করত। অনুদের যুদ্ধে আহত হয়েছেন, এবং এই জাতীয় অন্যান্য সাধারণ 
অবস্থা, যা অন্য মানুষদের ব্যাপারে ঘটে থাকে তার ব্যাপারেও ঘটেছিল। আল্লাহ্‌ 
তাআলা আমাদের হুকুম করেছেন তাঁর অনুসরণ করতে। আল্লাহ্‌ তাআলা বলেনঃ 


1 il {OES IAMS SES SOE 
নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। (সূরা 


182 


আল আহযাব: ২১) 


জিহাদ, বন্ধুত্ব এবং বিচার 

প্রশ্নঃ জিহাদ কাকে বলে ? উহার শ্রেণী বিভাগ কি কি, আর উদ্দেশ্যই বাকি ? 
উত্তরঃ জিহাদ হচ্ছে দ্বীনের মধ্যে সর্বোচ্চ সম্মানীত একটি আমল। আর যারা সামর্থ 
রাখে, তাদের উপর ইহা অতি অবশ্যই ওয়াজিব। আর সামর্থ থাকা সত্বেও কেহ যদি 
উহাতে অংশ গ্রহণ না করে, তবে তার ধর্মের ব্যাপারে আশংকা আছে। এটা 
ইমামদের সর্বসম্মত বক্তব্য। বিশেষ করে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া (রঃ) 
এর অভিমত হল, সামর্থের উপর ইহার হুকুম বিবিধ হতে পারে। এ জন্য দেখা 
যায়, মক্কী আয়াতসমূহ উৎসাহিত করেছে কাফিদের সাথে সম্পর্ক ছেদ করতে এবং 
যুদ্ধে ক্ষমা প্রদর্শন করতে। কারণ, তখন মুসলিমগণ সংখ্যায় ও শক্তিতে দুর্বল ছিল। 
আর মাদানী আয়াতে বলা হয়েছে ইসলামের দুশমনদের সাথে যুদ্ধ করতে, যখন 
মুসলিমদের শক্তি বেড়েছে। তাই এটা নির্ভর করে মুসলিমদের সার্বিক অবস্থার 
উপর। 

মক্কার জীবনে আল্লাহ তাআলা জিহাদের হুকুম দিয়েছেন কোরআন দ্বারা। আল্লাহ 
তাআলা বলেনঃ 


oY 8A {OO LE bls 3 ALES 
আর (কুরআন ) দ্বারা তাদের সাথে বড় জিহাদ করুন। (সূরা ফুরকান, ৫২) 
আল্লাহ তাআলা আরো বলেনঃ 


EN isn CY Jad 5 EU DRAB TALS ¥ 
নিশ্চয় যারা অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে, তাদের বিরুদ্ধে কোন 
অভিযোগ নেই। (সূরা শুরা, ৪১) 
এগুলোর উপর নির্ভর করে বলা চলে জিহাদের শ্রেণী হল চারটি। 

১। শয়তানের সাথে জিহাদ। 

২। নফসের সাথে জিহাদ। 

৩।৷ কাফিরদের সাথে জিহাদ। 

8। মুনাফিকদের সাথে জিহাদ। 

প্রশ্নঃ আল্লাহ তাআলা কেন জিহাদ প্রচলন করেছেন ? 

উত্তরঃ বিভিন্ন কারণে আল্লাহ তাআলা জিহাদে অংশ গ্রহণ করতে হুকুম করেছেন, 


183 


তম্মধ্যে আছেঃ 

১। শিরক ও মুশরিকদের প্রতিহত করতে। কারণ আল্লাহ্‌ তাআলা কখনই শিরক 
পছন্দ করেন না। 

২। আল্লাহর রাস্তায় দাওয়াতের ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা আছে তা দূর করার 
জন্য। 

৩। সমস্ত ধরণের বিপদাপদ হতে ইসলামী আকীদা বিশ্বাস-কে রক্ষা করার জন্য। 
8। মুসলিমদের ও তাদের দেশসমূহের হিফাজত করার জন্য। 

প্রশ্নঃ আল্লাহর রাস্তায় জিহাদের হুকুম কি? 

উত্তরঃ সাধ্য অনুযায়ী জান-মাল ও বাকশক্তি দ্বারা জিহাদ করা সকলের উপর 
ওয়াজিব। আল্লাহ তাআলা বলেনঃ 


BIHEEIS Ayes SRL LL BPS IU is a 
£) EEE EO ELE LE 


তোমরা আল্লাহর রাস্তায় বের হও ভারী ও অথবা হান্কা অবস্থায়। আর আল্লাহর 
রাস্তায় জিহাদ কর তোমাদের জীবন ও সম্পদ দ্বারা। (সূরা তাওবাহ্‌ ৪১) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ মুশরিকদের সাথে জিহাদ কর 
তোমাদের সাধ্যমতে জান-মাল ও বাকশক্তি দ্বারা। (বর্ণনায় আবুদাউদ) 
প্রশ্নঃ মু’মিনদের জন্য বন্ধুতু কি? 
উত্তরঃ বন্ধুত্ব হচ্ছে অন্যান্য মু’মিন ও একত্ববাদীদের ভালবাসা ও সাহায্য- 
সহযোগিতা করা। আল্লাহ তাআলা বলেনঃ 

VN Al CY 8 OG RS LEDS S250 Ye 
মু’মিন পুরুষ ও মহিলারা একে অপরের বন্ধু স্বরূপ। (সূরা তাওবাহ্‌ ৭১) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ 

Mp 2 2 ES IAS rl Hl 
একজন যমু’মিনের সাথে অন্য মু’মিনের সম্পর্ক হচ্ছে, দেয়াল কিম্বা ইমারতের 
গাথুনির মত যা একে অপরকে শক্ত করে আকড়ে ধরে। (বর্ণনায় মুসলিম) 


প্রশ্নঃ কাফিরদের সাথে বন্ধুত্ব করা ও তাদের সাহায্য করা কি জায়েয ? 
উত্তরঃ না, উহা জায়েয নয়। কারণ, আল্লাহ্‌ তাআলা বলেনঃ 


184 


০) EE CO FAT EL 
আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই দলে। (সূরা 
মায়িদাহ, ৫১) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ নিশ্চয় আমার বংশের অমুক আমার 
বন্ধু নয়। (বর্ণনায় বুখারী ও মুসলিম) 
প্রশ্নঃ কিভাবে মুসলিমগণ বিচার করবে? 
উত্তরঃ মুসলিমগণ বিচার করবে কোরআন ও সহীহ হাদীস অনুযায়ী। আল্লাহ্‌ 
তাআলা বলেনঃ 


£4 aa gC) HTH E AE SEI Y 
আর আপনি তাদের মধ্যে আল্লাহ্‌ প্রদত্ত আইনে বিচার করুন। (সূরা মায়িদাহ ৪৯)’ 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তারপর ওহে মানুষেরা ! আমিও 
মানুষ। যে কোন সময় আমার রবের প্রতিনিধি আসবে (আমাকে নিতে) সাথে সাথে 
আমি তার সাথে চলে যাব আমি তোমাদের মধ্যে দু’টি মূল্যবান জিনিস রেখে 
যাচ্ছি। প্রথমটি হল আল্লাহর কিতাব, যাতে আছে হিদায়েত ও নূর (পথ প্রদর্শন)। 
তাই আল্লহর কিতাবকে আঁকড়ে ধর। তারপর কোরআনের ব্যাপারে তাদের 
উৎসাহিত কর। তারপর বলেনঃ আর আমার বংশধর। (বর্ণনায় মুসলিম) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেনঃ 
ly dps Lo 3 DAES Le Ss be lms J nl SS Sy 

Jel 

আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। যদি তাদের আঁকড়ে ধর, তবে 
কখনই পথভ্রষ্ট হবে না। তা হল আল্লাহর কিতাব ও নবীর সুন্নাত। (বর্ণনায় মুয়াত্তা 
মালেক) 
প্রশ্নঃ আল্লাহ তাআলা কোরআন কেন অবতীর্ণ করেছেন ? 
উত্তরঃ আল্লাহ তাআলা কোরআন অতীর্ণ করেছেন, উহার মাধ্যে যা কিছু আছে তা 
অনুসরণ করার জন্য ও সে অনুযায়ী তা কর্মে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ্‌ 
তাআলা বলেনঃ 


UES BEC OESEL CT HCA ¥ 


185 


তোমাদের প্রতি তোমাদের রবের তরফ হতে যা অতীর্ণ হয়েছে তাকে অনুসরণ কর। 
(সূরা আ'রাফ, ৩) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোরআনকে তিলাওয়াত কর, আর 
সে অনুযায়ী কাজ কর। তার দ্বারা খাওয়া পরার ব্যবস্থা কর না। (বর্ণনায় আহমদ) 
প্রশ্নঃ কোরআন মানুষের নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিস ব্যাখ্যা করেছে? 
উত্তরঃ উহা হচ্ছে আল্লাহ তাআলার বর্ণনা। যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন মানুষের 
প্রতি অনুগ্রহ করার জন্য। তিনিই একমাত্র ইবাদত পাওয়ার যোগ্যতা রাখেন। আর 
মুশরিকরা যে তাদের আউলিয়াদের মূর্তি বানিয়ে পূজা করে, মানুষেরা যেন তার 
বিরুদ্ধাচরণ করে। 
আল্লাহ তাআলা তার রাসূলকে বলতে বলেনঃ 
Yom On LET DIA UF 3 

শরিক করি না। (সুরা জিন, ২০) 
প্রশ্নঃ কেন আমরা কোরআনুল কারীম তিলাওয়াত করি ? 
উত্তরঃ আমরা এ জন্য কোরআন পাঠ করি যাতে বুঝতে পারি, চিন্তাভাবনা করতে 
পারি এবং তার উপর আমল করতে পারি। 
আল্লাহ্‌ তাআলা বলেনঃ 

14:0 LO AMEE a0 HG Ye BL LS 
আমি আপনার নিকট যে কিতাবকে অতীর্ণ করেছি তা বরকতময়, যাতে করে 
মানুষেরা তার আয়াতসমূহকে নিয়ে চিন্তা ভাবনা করে। আর বুদ্ধিমানগণ যেন 
উপদেশ গ্রহণ করে। (সুরা সোয়াদ, ২৯) 
আলী (রাঃ) হতে দুর্বল সনদে বর্ণিত হয়েছে - যদিও অর্থের দিক দিয়ে সহীহ- তিনি 
বলেনঃ ওহে নিশ্চয় নানা ধরণের ফিৎনা হবে। বললামঃ এর থেকে বাঁচাঁর উপায় কি 
? তিনি বললেনঃ আল্লহর কিতাব! তাতে আছে তোমাদের পূর্বের যুগের সংবাদ এবং 
পরের যুগের খবর। আর নিজেদের মধ্যে কিভাবে বিচার করবে তাও তাতে আছে। 
উহা কোন জিনিসকে নির্দিষ্ট করে। উহা কোন কবিতা কাহিনী নয়। কোন শক্তিশালী 
ব্যক্তিও যদি উহাকে পরিত্যাগ করে তবে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করবেন। যে 


186 


গোমরাহ করবেন। উহাতে বর্ণিত হয়েছে আল্লাহ্‌ তাআলার দেয়া সঠিক পথ-নির্দেশ। 
উহা হচ্ছে হিকমতে পূর্ণ। উহাই হচ্ছে সঠিক পথ। উহার বিধান অনুযায়ী চললে 
নফসের গোমরাহি ও মুখের কথার ক্ষতি হতে বাঁচা যায়। 
উহা পাঠ করে ওলামারা কখনও পূর্ণ তৃপ্ত হয় না, আকাংখা থেকেই যায়। বারে বারে 
তিলাওয়াত করলেও উহা পুরাতন হয় না। তার সুন্দর সুন্দর কথাগুলোর স্বাদ 
কখনও শেষ হয় না। উহা শ্রবণ করে জিনরা পর্যন্ত বলে উঠেঃ 

\ om {ONE GE CLS GLY 
নিশ্চয় আমরা বড়ই আশ্চর্য্য কোরআন শ্রবণ করেছি। (সূরা জিন, ১) 
কোরআন অনুযায়ী যে কথা বলবে, সে সত্যবাদী। যে উহা অনুযায়ী বিচার করবে, 
সে ন্যায় বিচারকারী। আর যে উহার উপর আমল করবে, সে উত্তম প্রতিদান পাবে। 
যে তাঁর দিকে ডাকবে, সে সঠিক রাস্তায় হিদায়েত পাবে। 


প্রশ্নঃ কোরআন কি জীবিতদের জন্য, নাকি মৃতদের জন্য ? 
আমল করতে পারে। উহা মৃতদের জন্য নয়। কারণ তাদের আমলসমূহ বন্ধ হয়ে 
যায় তাদের মৃত্যুর সাথে সাথেই। না তারা মৃত্যুর পর উহা পড়তে পারে, আর না 
পারে আমল করতে। অন্যরা তিলাওয়াত করলে তা তার নিকট পৌঁছাবে না, 
একমাত্র তার সন্তানের পাঠকরা ব্যতীত। কারণ সন্তান তার নিজের কষ্টার্জিত 
উপার্জন। 
আল্লাহ্‌ তাআলা বলেনঃ 

Ye ios HOY Ck IE SASL KGL ¥ 
যারা জীবিত তাদের যাতে ভয় প্রদর্শন করা যায়। আর কাফিরদের ব্যাপারে যা বলা 
হয়েছে তা ঘটেই। (সূরা ইয়াসিন, ৭০) 
আল্লাহ তাআলা অন্যত্র বলেনঃ 


Ya oad {OY LCI SIAN ¥ 
মানুষ নিজে যা উপার্জন করেছে উহা ছাড়া কিছুই পাবে না। (সূরা নজম, ৩৯) 


এই আয়াত হতে ইমাম শাফেয়ী (রঃ) হুকুম বের করেছেন যে, কুরআন তেলাওয়াত 
করে তার সাওয়াব মৃতদের জন্য বখশিস করে দিলে উহা তাদের কাছে পৌঁছবে না। 


187 


কারণ উহা তার আমলও না উপার্জন। (তফসির ইবনে কাসীর) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ 


1 2 5 De Bo 535 rN) as hl OSD SL 3) 


dS 3) ds eles “১ 
যখন কেহ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটি ব্যতিক্রম ছাড়া। 
সদকায়ে জারিয়া, এ ইলম যার দ্বারা মানুষ দ্বীনি উপকার পায়, আর এঁ নেক সন্তান, 
যে তার জন্য দু'আ করবে। (বর্ণনায় মুসলিম) 
আর কোন বিনিময় ছাড়া যে দু'আ বা সাদাকাহ্‌ মৃতদের জন্য করা হয়, তা উহাদের 
নিকট পৌছেনোর ব্যাপারে কোরআন ও হাদীস দ্বারা দলীল আছে। (তফসীর ইবনে 
কাসীর) 
প্রশ্নঃ সহীহ হাদীসের উপর আমল করার হুকুম কি? 
উত্তরঃ সহীহ হাদীসের উপর আমল করা ওয়াজিব। কারণ, আল্লাহ তাআলা বলেনঃ 

VY i LC EBLE KEG IA SS IKI UG Ye 
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদের করতে বলেন তাকে 
আঁকড়ে ধর, আর যা করতে নিষেধ করেন তা হতে বিরত থেক। (সূরা হাশর,৭) 
রাসূল সাল্লান্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ 

lly). le Ss opal pL LS Ly Gi ELS 
তোমদের উপর ওয়াজিব হচ্ছে আমার সুন্নাত ও খোলাফায়ে রাশেদার সুন্নতকে 
শক্তভাবে আঁকড়ে ধরা। (বর্ণনায় আহমদ) 
প্রশ্নঃ হাদীস ব্যতীত কোরআন কি একাই যথেষ্ট ? 
উত্তরঃ হাদীস হল কোরআনের পরিপুরক। হাদীস ব্যতীত কোরআন একাই যথেষ্ট 
নয়। আল্লাহ তাআলা বলেনঃ 
MEO) SRE AT LAB Tt G2 HES 

££ 


আর আমি আপনার নিকট এই কোরআনকে এ জন্য প্রেরণ করেছি যাতে তাকে 
মানুষের নিকট ব্যাখ্যা করতে পারেন এঁ সমস্ত কথা, যা তাদের প্রতি অবতীর্ণ 
হয়েছে। যাতে করে তারা সে ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারে। (সূরা নাহাল, ৪৪) 


188 


প্রশ্নঃ আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথার বিপরীতে কি 
আমরা কথা বলব? 
উত্তরঃ না, তাদের কথার উপর আমরা কোন কথা বলব না। কারণ, আল্লাহ্‌ তাআলা 


{OO 3 5 4 BL LG HSK VIS OAC Yt 
\ ail 
হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের কথার উপর কথা বল না। (সূরা 
হুজরাত, ১) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ 

ally. Elio 3 Spd iclbY 
সৃষ্টার সাথে পাপের ব্যাপারে সৃষ্টির আনুগত্য করা যাবে না। (বর্ণনায় আহমদ) 
ইবনে আব্বাস (রাঃ) বলেনঃ আমার ভয় হয়, তোমাদের উপর আসমান হতে 
(আজাবের) পাথর বর্ষিত হবে। আমি বলছি, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, আর তোমরা বল আবু বকর (রাঃ) ওমর (রাঃ) বলেছেন। 
প্রশ্নঃ কোরআন ও হাদীস অন্যায়ী বিচার করার হুকুম কি? 
উত্তরঃ উহা হচ্ছে ওয়াজিব। আল্লাহ্‌ তাআলা বলেনঃ 


10 lal CO CLS ABEL ro 
না, তোমরা রবের কসম ! তারা কক্ষণই ঈমানদার হতে পারে না, যতক্ষণ পর্যন্ত 
তাদের মধ্যে যে বিরোধ দেখা দেয়, তার বিচারের ভার তোমার উপর অর্পন না 
করে। তারপর তুমি যে বিচার করবে উহার ব্যাপারে অন্তরে কোন কষ্ট পাবে না এবং 
তাকে পরিপূর্ণ ভাবে গ্রহণ করবে। (সূরা নিসা, ৬৫) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ 


cb dl fs DL Al Ie sess BSUS, El EL 9 


2b ll es 
যতক্ষণ পর্যন্ত তাদের শাসকগণ আল্লাহর কিতাব দ্বারা বিচার করবে না এবং আল্লাহ্‌ 
যা অবতীর্ণ করেছেন তাতে কম বেশী করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ্‌ তাআলা 


189 


তাদের নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ লাগিয়ে রাখবেন। (বর্ণনায় ইবনে মাজাহ) 

প্রশ্নঃ যদি আমাদের মধ্যে কোন ব্যাপারে মতবিরোধ দেখা দেয় তখন আমরা কি 
করব? 

উত্তরঃ তখন আমরা কোরআন ও সহীহ হদিসের দিকে প্রত্যাবর্তন করব। কারণ 
আল্লাহ্‌ তাআলা বলেনঃ 


এ শপ 22 A 20 424837 4 ১ পপ ৰব 
Ls DS Plan Bl ors FS dL Ib A Bl 952 0 3 AS ob ¥ 


04 :sLall fC So IT, 


যদি তোমরা কোন বিষয়ে মতবিরোধ কর তবে উহার বিচারের ভার আল্লাহ্‌ ও তাঁর 
রাসূলের উপর ছেড়ে দাও, যদি তোমরা সত্যই আল্লাহ্‌ ও আখিরাতের উপর বিশ্বাস 
করে থাক। উহাই হচ্ছে উত্তম ও সুন্দর ব্যাখ্যা। (সূরা নিসা, ৫৯) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ 
ly) dey Ly BIL AUS Lg Ss be ls RA PSS SS 
OUD 
তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তাদের আকড়ে ধর, তবে কক্ষণই 
পথভ্রষ্ট হবে না। উহা হচ্ছে, আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাত। (বর্ণনায় মুয়াত্তা 
ইমাম মালেক) 
প্রশ্নঃ যে ব্যক্তি ধারণা করে যে, শরীয়তের আদেশ ও নিষেধাবলী মান্য করা জরুরী 
উত্তরঃ তার হুকুম হল। সে কাফির, মুরতাদ। ইসলাম হতে সে বের হয়ে গেছে। 
কারণ, দাসত্ব একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য। তার বুঝ পাওয়া যায় কালেমার 
স্বাক্ষীর মাধ্যে। আর বহ্যিকভাবে এর বহিঃপ্রকাশ ঘটে যখন পূর্ণভাবে আল্লাহর 
ইবাদত করা হয় তখন। এর মধ্যে আছেঃ আকীদার মূলনীতি সমূহ, ইবাদতের 
আল্লাহপাক প্রদত্ত নিয়ামাবলীকে মেনে চলতে হবে। আল্লাহ্‌ কর্তৃক অবতীর্ণ হুকুম 
ছাড়া অন্য কোন আইনের মাধ্যমে যদি হালাল হারাম সাব্যস্ত করা হয় তবে তা এক 
শ্ৰেণীর শিরক বলে গণ্য হবে। উহা ইবাদতের মধ্যে শিরক থেকে কোন অংশে কম 
নয়। 


190 


প্রশ্নঃ কিভাবে আমরা আল্লাহ ও তার রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ভালবাসব ? 

উত্তরঃ তাদেরকে ভালবাসব তাদের আনুগত্যের মাধ্যমে। সাথে সাথে তাদের 
হুকুমাবলী পালনের মাধ্যমে 

আল্লাহ্‌ তাআলা বলেনঃ 


Y) ule 5 
হে নবী আপনি বলুন ! যদি তোমরা আল্লাহকে ভালবাসতে চাও তবে আমার 
অনুসরণ কর, তবেই আল্লাহ্‌ তোমাদের ভালবাসবেন, আর তোমাদের গুনাহ্‌ সমূহ 
ক্ষমা করে দেবেন। নিশ্চয় আল্লাহ খুবই ক্ষমাশীল ও দয়ালু। (সূরা আল-ইমরান. 
৩১) 
বর সূল সাল্লাল্লাহু আলাইহি ওয় সাল্লাম বলেনঃ 
SE) mal wl dys db or AIH S| FY 

(as 
তোমাদের কেহ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি 
তার নিকট তার পিতা, সন্তান ও অন্যান্য সমস্ত মানুষদের হতে অধিক প্রিয় না হইব। 
(বর্ণনায় বুখারী ও মুসলিম) 


প্রশ্নঃ আল্লাহ্‌ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালবাসার শর্ত কি 
কি? 

উত্তরঃ এই শর্ত অনেক, তম্মধ্যে আছে : 

তাঁরা যা ভালবাসেন ও পছন্দ করেন এঁ সমস্ত জিনিসকেও ভালবাসা। 

২। তাঁরা যা অপছন্দ করেন অথবা যাতে রাগান্বিত হন তা হতে বিরত থাকা। 

৩। তাঁরা যা ভালবাসেন তাকে ভালবাসা আর তাদের শক্রুদের সাথে শত্রুতা করা। 


8। যারা তাদের বন্ধু তাদের সাথে বন্ধুত্ব করা, আর যারা শত্রু তাদের সাথে শত্রুতা 
করা। 

৫। তাদেরকে যারা মান্য করে সর্বদা তাদের সাহায্য করতে তৎপর হওয়া, আর 
তাদের প্রদর্শিত পথে চলার চেষ্টা করা। আর যারা এর বিরুদ্ধাচরণ করবে তারা যে 
আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ভালবাসার দাবী করে তা 
মিথ্যার শামিল। এ সম্বন্ধে কবি বলেনঃ যদি তোমার ভালাবাসা সত্যই হত তবে 


191 


অবশ্যই তার আনুগত্য করতে। কারণ, যে যাকে ভালবাসে, সে তার আনুগত্য করে। 
প্রশ্নঃ ভয়ের সাথে ও অবনত হয়ে কাকে ভালবাসতে হয়? 

উত্তরঃ এই ধরণের ভালবাসা একমাত্র আল্লাহ তালার জন্যই হতে হবে। আল্লাহ্‌ 
তাআলা বলেনঃ 

EL IGN GAG BM CLS LL BUA DH on LA lf L353 


\)1০0 Bl fC Pr 
এবং মানুষের মধ্যে একদল লোক আছে, যারা আল্লাহকে ছেড়ে অন্যদেরকে তাঁর 
যারা ঈমান এনেছে, তাদের সর্বোচ্চ ভালবাসা একমাত্র আল্লাহরই জন্য। (সূরা 
বাক্বারাহ্‌ ১৬৫) 


সুন্নাত ও বিদআত 

প্রশ্নঃ দ্বীনের মধ্যে কি বিদাআতে হাসানাহ্‌ বলে কিছু আছে? 

উত্তরঃ না, দ্বীনের মধ্যে বিদআতে হাসানাহ্‌ বলে কিছুই নেই। আল্লাহ তাআলা 

বলেনঃ 

ক 8 এঠা LH El ALL I ECs os UR G3 a 
Y Lal CY Es LNT Sols Sen SE LE 2 

EEE HE MT eT 


করে দিলাম। আর ইসলামকেই তোমাদের দ্বীন হিসাবে নির্দিষ্ট করে রাজী হয়ে 
গেলাম। (সূরা মায়িদাহ্‌ , ৩) 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ 
3 INS KF; Us ex Ks ex BS HU LN obs, SL) 
(০ ৬০> S১০; 35১ ol) sul 


তোমরা দ্বীনের মধ্যে নতুন কোন সংযোজনের ব্যাপারে সাবধান থেক, কারণ প্রতিটি 
নতুন সংযোজনই বিদআত। আর প্রতিটি বিদআতই গোমরাহি। আর প্রতিটি 
গোমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম। 


192 


(বর্ণনায় আবুদাউদ, তিরমিযি,হাসান সহিহ। 
প্রশ্নঃ দ্বীনের মধ্যে বিদআত কি ? 


উত্তরঃ দ্বীনের মধ্যে বিদ'আত হচ্ছে এ সমস্ত আমল যাতে শরিয়তের কোন হুকুম বা 
দলীল নেই। 


YY In CY 2 56 0 CAS od EE ESS LY ¥ 
তাদের কি এমন শরিক আছে যারা দ্বীনের মধ্যে এমন সব জিনিসের প্রবর্তন করেছে 
যাদের ব্যাপারে আল্লাহ্‌ অনুমতি দেননি। (সূরা শুরা, ২১) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ 

(de G2) 5 rb hs bl Sl 
যারা আমাদের হুকুম সমূহের মধ্যে নতুন কোন জিনিস প্রবর্তন করবে যা আমাদের 
দ্বারা প্রবর্তিত নয়, তা বাতিল। (বর্ণনায় বুখারী ও মুসলিম) 
প্রশ্নঃ বিদা'আতের শ্রেণী বিভাগ কি কি? 
উত্তরঃ উহার নানা ভাগ আছে, তম্মধ্যে- 


১। কুফরী বিদআতঃ মৃতদের নিকট অথবা অনুপস্থিত ব্যক্তির নিকট দু'আ করা 
কিংবা তাদের নিকট সাহায্য প্রার্থনা করা। যেমন লোকেরা বলেঃ হে আব্দুল কাদের 
জিলানী, আমাকে সাহায্য কর। 

২। হারাম বিদআতঃ আল্লাহর নিকট কোন মৃতদের অসিলা করে সাহায্য চাওয়া, 
কবরের দিকে সালাত আদায় করা, তাদের মানত দেয়া, কবরের উপর গুম্থুজ নির্মাণ 
করা ইত্যাদি। 

৩। মাকরুহ বিদআতঃ যেমন জুমআর সালাত আদায় করার পর জোহরের সালাত 
আদায় করা, আযানের পূর্বে ও পরে জোরে জোরে সালাত ও সালাম (দরুদ) পাঠ 
করা ইত্যাদি। নিয়ম হল, আজানের পর মনে মনে দরূদ (দু'আ)পড়া। 


প্রশ্নঃ ইসলামে কি সুন্নাতে হাসানাহ্‌ (উত্তম সুন্নাত) বলে কিছু আছে? 


193 


উত্তরঃ হ্যাঁ, যেমন কোন ভাল কাজে অগ্রগামী হওয়া। যেমনঃ দান করতে অগ্রগামী 
হওয়া যাতে অন্যেরাও তাতে উদ্বুদ্ধ হয়। 


আল্লাহ তাআলা বলেনঃ 

VE 0004 খে LLL 
আর আমাদের মুত্তকীদের ইমাম নিযুক্ত করুন। (সুরা ফুরকবান,৭৫) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি ইসলামে উত্তম সুন্নত 
প্রবর্তন করবে সে তার প্রতিদান পাবে এবং তার পরেও যারা এ আমল করবে 


তাদের প্রতিদানও সে পাবে। তবে পরে যারা উহা 'আমল করবে তাদের সওয়াবে 
কোন কমতি হবে না। (বর্ণনায় মুসলিম) 


প্রশ্নঃ সত্যিকারের দুনিয়ার বৈরাগ্য কি? 


উত্তরঃ উহা হচ্ছে মুসলিমগণ দুনিয়ার অর্জনকে তার মূল লক্ষ্য স্থির করবে না। 
অথবা দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেবে না। আর দুনিয়ার উপার্জনে 
অহংকার কিংবা বেশী লোভ করবে না। বরঞ্চ তার কর্মকান্ডের উদ্দেশ্য হবে আল্লাহর 
দ্বীনকে সাহায্য করা এবং আখিরাতের ব্যাপারে কর্ম তৎপর হওয়া। এর মধ্যে 
আল্লাহর রাস্তায় জিহাদের সমস্ত কিছুই শামিল হবে। সাথে সাথে আল্লাহ্‌ ও তার 
বান্দাদের সাথে উত্তম ব্যবহারও অন্তর্ভুক্ত হবে। 


যুহদ (বৈরাগ্য) মানে এ নয় যে, সমস্ত কাজ কর্ম ত্যাগ করে দুনিয়ার সবকিছু হতে 
নিজেকে নিবৃত্ত রেখে দরবেশদের মত জীবন অতিবাহিত করবে। উহাতে 
মুর্তিপূজকদের কিছুটা চিত্র ফটে উঠে। এজন্য ইহাকে যুহদ না বলে ভীরুতা বলা 
যেতে পারে। উহা অন্তরের দুর্বলতা আর সুপ্ত ক্ষমতার ও মনুষ্য শক্তিরও বিলোপও 
বটে। উহা হচ্ছে, সুফী পীরদের অধম বিদআতী সংস্করণ। এর ফলেই মুসলিমগণ 
সাহাবীদের যুগে মুসলিমদের মত সম্মুখে অগ্রসর না হয়ে পশ্চাদপদ হয়ে পড়ে। 
ফলে, তারা তাদের ধর্ম ও মিশনকে অন্য জাতির নিকট পৌছাতে সমর্থ হয় না। 
এবং তাদের ট্টুকরা টুকরা করে ফেলে। 


প্রশ্নঃ তাকলীদ বা অন্ধ অনুসরনের হুকুম কি? 
উত্তরঃ আকীদা ও তাওহীদের ক্ষেত্রে তকলীদ করা জায়েয নয়। বরং ওয়াজিব হল, 
194 


দ্বীনকে এঁ ভাবে বুঝাতে হবে যেমন ভাবে রাসূলদের (আঃ) উপর উহা অবতীর্ণ 
হয়েছে। আর কোরআন ও সহীহ সুন্নাহ মতে চলতে হবে। সাথে সাথে সালাফে 
সালেহীনগণ যেমণ ভাবে বুঝেছেন তেমনি ভাবে আক্বীদার মাসআলাগুলো গ্রহণ 
করতে সচেষ্ট হওয়া দরকার। তবে ফিকহর ক্ষেত্রে যে কোন এক মাজহাব গ্রহণ করা 
জায়েয। তবে যে কোন মাজাহাবকে অনুসরণ না করলে তার জন্য জায়েয হবে না 
সমস্ত মাজহাব থেকে শুধু সহজ জিনিসগুলোকে খুজে বের করে আমল করা।(১) 
যখন মাজহাবের মধ্যে কোন মতবিরোধ দেখা দেয় তখন আলেমদের উপর দায়িত্ব 
হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহীহ হাদীস থেকে যথা সম্ভব খোঁজ 
করে দলিল প্রমাণ সহ আমল করা। 


শরীয়তী ইলম শিক্ষা করা এবং 

বৰ্তমান বৈজ্ঞানিক আবিষ্কারের ইলম শিক্ষার হুকুম 

প্রশ্নঃ শরিয়তের ইলম এবং নব আবিষ্কার উপকারী ইলম শিক্ষার হুকুম কি? 
উত্তরঃ শরিয়তের ইলম দু ভাগে বিভক্ত। 


প্রথমতঃ এমন ইলম শিক্ষা করা যা ব্যতীত আক্বীদা ও ইবাদত সহীহ হবে না। উহা 
শিক্ষা করা প্রত্যেক মুসলিমের উপর ফরযে আইন। 


দ্বিতীয়তঃ ইসলাম ধর্মের বিভিন্ন সুক্ষ্ম জিনিস নিয়ে বিস্তারিত আলোচনা করা। 


ইত্যাদি। ইহা ফরযে কেফায়াহ। যদি কিছু সংখ্যক আলেম এটা শিক্ষা করেন, তবে 
অন্যদের উপর আর ইহা ফরয থাকে না। 


আর কোন শিল্প সংক্রান্ত শিক্ষা, জরুরী আবিষ্কার ইত্যাদির ইলম শিক্ষা করা ফরজে 
কেফায়াহ। যদি কোন নির্দিষ্ট মুসলিমের জন্য ইহা শিক্ষা করা অবশ্যম্তাবী হয়ে পড়ে, 
তবে তার উপর ইহা শিক্ষা করা ওয়াজিব। 


শাসকগণ ইচ্ছা করলে এই ধরনের লোকদের উক্ত শিক্ষা গ্রহণে বাধ্য করতে 
পারেন। যারা কোন আবিষ্কার, উদ্ভাবন জানা সত্বেও উহা বাস্তবায়ন করতে রাজী 
নয়, মুসলিম শাসকগণ তাদের জন্য অন্য কার্য নিষিদ্ধ করে প্রয়োজনে শক্তি প্রয়োগ 
করতে পারেন। 


195 


আর বাইতুল মাল হতে টাকা খরচ করে হলেও তাদের উৎসহিত করা প্রয়োজন। 
আর প্রতিটি মুসলিম কর্মীর জন্য নব নব আবিষ্কারের চেষ্টা করা খুবই প্রয়োজন। 
প্রতিটি পদার্থকে পরীক্ষা নিরিক্ষা করা দরকার। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের উপদেশকে সামনে রেখে দ্বীনকে সম্মানীয় মর্যদায় উন্নীত 
করতে এবং শত্রুদের নির্মূল করতে তৎপর হওয়া উচিত। 


আল্লাহর দিকে দাওয়াত দেয়া ও আরবদের করণীয় ওয়াজিব সমূহ 
প্রশ্নঃ আল্লাহর দিকে দাওয়াত ও ইসলামের উপর আমলের হুকুম কি? 


উত্তরঃ উহা হচ্ছে এ সমস্ত মুসলিমদের কর্তব্য যারা আল্লাহর কিতাব ও নবীর 
সুন্নাতকে ওয়ারিস হিসাবে পেয়েছেন। সাধারণভাবে প্রতিটি মুসলিমের উপরই 
দাওয়াতের কাজ করা জরুরী। কারণ আল্লাহ তাআলা বলেনঃ 


\Ye idl 4 Cy ES bells STL OSL IES ¥ 


তুমি তোমার রবের দিকে ডাক হিকমতের সাথে এ উত্তমভাবে উপদেশের মাধ্যমে। 
(সূরা নাহল, ১২৫)অন্যত্র আল্লাহ তাআলা বলেনঃ 


VA cel LO EASE Lies ¥ 
আর আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাক, যথাযথ জিহাদ। (সূরা হাজ, ৭৮) 
তাই প্রতিটি মুসলিমের দায়িত্ব হচ্ছে, তাদের সাধ্যমত সব ধরনের জিহাদে শরিক 
হওয়া। বিশেষ করে, বর্তমান যামানায় ইসলামের জন্য আমল করাটা প্রতিটি 
মুসলিমের জন্য জরুরী হয়ে পড়েছে। এর সাথে সাথে আল্লাহর দিকে দাওয়াত দেয়া 
এবং তাঁর রাস্তায় জিহাদ করাও জরুরী। যদি কেহ তার সামর্থ থাকা সত্বেও এই 
হককে পুরোপুরি পালন করতে সচষ্ট না হয় তবে সে আল্লাহ্‌ প্রদত্ত দায়িত্ব পালন 
করতে অবহেলা করল। 
প্রশ্নঃ মানুষের জন্য এটাই কি যথেষ্ট যে, সে শুধুমাত্র নিজেরই সংশোধন করবে? 


উত্তরঃ প্রথমে অবশ্যই নিজের সংশোধন করতে হবে। তারপর অন্যের সংশোধনের 
তৎপর হতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেনঃ 


196 


A ih: Ao A 


ISIN FAN S53 SLA SLL ZIT ILSEL BL BES Ye 
Vt ole J KC Sg 
আর তোমাদের মধ্যে একদল এমন হবে যারা (মানুষদের) কল্যাণের দিকে ডাকবে 


এবং সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজের নিষেধ করবে। আর তারাই হচ্ছে 
কামিয়াব। (সূরা আল ইমরান, ১০৪) 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের মধ্যে যে কেহ কোন 
খারাপ কাজ হতে দেখবে, সে যেন অবশ্যই প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও তা 
করতে বাধা দেয়। যদি তা না পারে, তবে যেন মুখ দ্বারা প্রতিবাদ করে। আর যদি 
তাও না পারে তবে যেন অন্তর দিয়ে ঘৃণা করে। উহাই হচ্ছে সর্বনিম্ম ঈমান। (বর্ণনায় 
মুসলিম) 


প্রশ্নঃ আরবদের উপর ওয়াজিব কি? 


উত্তরঃ আরবরাই ইসলামের রিসালাতের বাহক। কারণ, কোরআন তাদের ভাষাতেই 
অবতীর্ণ হয়েছে। আর যদি তারা ইসলাম সম্মত ভাবে চলে, তবে তারাই হচ্ছে 
সর্বোত্তম জাতি যাদেরকে মানুষদের কল্যাণের জন্য আল্লাহ কর্তৃক বাছাই করা 
হয়েছে। 


তাই, সমস্ত আরবদের উপর ওয়াজিবসমূহ হচ্ছেঃ 


১। ইসলামকে আকীদা, ইবাদত, শরীয়ত, হুকুমতসহ সমস্ত দিক দিয়েই গ্রহণ 
করবে। আর সাথে সাথে অন্যা জাতিদেরকেও ইসলামে দিকে দাওয়াত দেবে। 


২। তারা কক্ষণো ধর্ম নিরপেক্ষতা বা সামন্তবাদ, কমিউনিজম বা মার্কসবাদ, 
ইয়াহুদীবাদ অথবা এই জাতীয় অন্য কোন ধ্বংসকারী মতবাদ, যা ইসলামের 
পরিপন্থী, তাকে গ্রহণ করবে না। অথবা এই জাতীয় গোপনীয় কোন চিন্তাকে অন্তরে 
স্থান দেবে না। আর দেশ ও বস্তুকে সমস্ত কিছুর উপর প্রাধান্য দেবে। এতে যদি সে 
দেশের সংখ্যালঘুদের মধ্যে বিবেচিত হয় তবুও তার পরিণাম বড়ই উত্তম। অন্য 
দিকে উহাকে পরিত্যাগ করা তার জন্য মারাত্মক ক্ষতির কারণ। সে তার রবের 
রিসালাতকে ত্যাগকারী বলে গণ্য হবে, আর অন্য উম্মতদের চালনা করার সৌভাগ্য 
থেকে বঞ্চিত হল। সাথে সাথে সে অন্য মুসলিমদের ভালবাসা হতেও বঞ্চিত হবে। 
তাদের সাথে রহানী বন্ধন, যাহা পূর্ব ও পশ্চিমকে একত্রিত করে তা হতেও বঞ্চিত। 


197 


তখন অন্যান্য দেশের লোকেরা আরবদের সম্বন্ধে নানারূপ বাজে ও আপত্তিকর কথা 
রটাবে, আর চেষ্টা করবে অন্য আরবদের ক্ষতি সাধন করতে। এমনিভাবে অন্যান্য 
জাতির নিকট তাদের যে একটি সম্মানীত স্থান রয়েছে, তা নষ্ট হয়ে যাবে। সাথে 
সাথে রূহানী বন্ধন কমতে থাকবে। আর এমনিভাবেই লক্ষ কোটি মুসলিমদের নিকট 
হতে দুরে সরে গিয়ে মাত্র কিছু সংখ্যক নিকৃষ্ট লোকের নিকট ভালবাসার পাত্র হবে। 


প্রশ্নঃ জীবনের সত্যিকার রাস্তা কি ? 


উত্তরঃ উহা হচ্ছে আল্লাহ প্রদত্ত সিরাতুল মুস্তাকিমের উপর চলা। যাকে আল্লাহ 
তাআলা ওয়াজিব করেছেন। যার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 
তাঁর সাহাবীগণ জীবন যাপন করেছেন। ইসলামকে আমরা সহীহ ভাবে গ্রহণ করব, 
রুহানী দিক দিয়ে এবং শিক্ষার দিক দিয়ে আমরা উহাকে আঁকড়ে ধরে উদাহরণ 
সৃষ্টি করব। যারা ইসলাম হতে দূরে সরে যাবে তাদের রাস্তা আমরা গ্রহণ করব না। 
দেশ বা বস্তুর উন্নতির নামে যা উপনিবেশবাদীরা আমাদের সামনে রেখেছে তাকে 
প্রাধান্য দেব না। আমরা ইসলামের শিক্ষা হতে বিন্দুমাত্র বিচ্যুৎ হব না। অন্য কোন 
উদ্দেশ্যে কারো সাথে শত্রুতা বা বন্ধুত্ব করব না। বরং অন্যান্য মুসলিম ভাই, সে 
দুনিয়ার যেখানেই থাকুক না কেন, তাকে সাহায্য করব। যেন আমরা একই গাঁথার 
গাথুনি। আর যারা মুসলিমদের অপমানিত অপদস্থ করবে তাদের বিরুদ্ধে আমরা 
রুখে দাঁড়াব। আর এভাবেই তাদের দুঃখে আমরা দুঃখিত হব এবং তাদের বিপদ 
দূর করতে সচেষ্ট হব। আমরা সর্বদাই ইখলাসের সাথে চেষ্টা করব দ্বীনের ভিতর 
হতে সব ধরণের বিদআতকে বের করতে। আরও সচেষ্ট হবো, যাতে নানা রকম 
মতভেদকে দূর করে এক করতে পারি। যা রাজনীতির কারণে উদ্ভব হয়েছে। দ্বীন 
ছাড়া অন্য কোন দৃষ্টিকোণে এক হব না। আর যারা ইংরেজদের পোষ্য পুত্র, তারা 
আমাদের দ্বীন ও ইসলামী আইন সম্বন্ধে যতই বক্রোক্তিও আজে বাজে কথা বলুক 
না কেন, তাতে ভ্রুক্ষেপও করব না। কারণ, তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের ধ্বংস 
করা। আর যদি তাদের কথা মত চলি ও তাদের খুশি করতে ইসলামের হুকুমে 
অবহেলা করি, তবে তা সত্যিই আমাদের জন্য অবনতির কারণ হবে। কেননা, উহা 
আমাদের বস্তুর পূজারী বানিয়ে ছাড়বে। আর তাদের এই সমস্ত প্রচার প্রচারনাকে 
আমরা কখনো দূর করতে পারব না যতক্ষণ পর্যন্ত না পূর্ণভাবে দ্বীন প্রতিষ্ঠা লাভ 
করবে। 


তাই আল্লাহর কসম ! মুসলিম জাতি, বিশেষ করে আরবদের জন্য এই জাতীয় 
পাশ্চাত্য চিন্তাভাবনা গ্রহণ করা কখনই উত্তম হবে না। কারণ, ইউরোপে যে বস্তুর 


198 


উন্নতি চলছে তাতে মুসলিমদের সম্মান নেই। তাদের যে মিশন, তার সাথেও 
ইসলামী আদর্শের মিল নেই। বরং, উহাদের মত চললে, মুসলিমগণ যে আল্লাহর 
রাস্তার শিক্ষক, যারা আল্লাহ প্রদত্ত হিদায়েতকে চতুর্দিকে ছাড়িয়ে দেয়ার দায়িত্ব 
নিয়েছে তা হতে বাদ পড়ে যাবে। বরং তখন তারা এঁ সমস্ত লোকদের পোষ্য বনে 
যাবে। আর তাদের নিকট হতে প্রাপ্ত তথ্যাবলীকে দুনিয়ায় ছড়াবে। এভাবে আস্তে 
আন্তে অন্য জাতিদের মধ্যে তাদের মর্যাদার স্থান নষ্ট হয়ে যাবে আর তাদের 
বিশেষত্ব বিলীন হয়ে যাবে। এইভাবেই এ সমস্ত ধর্মনিরপেক্ষ জাতির সাথে মিলে 
মিশে আল্লাহ্‌ যে তাদের সর্বোত্তম বলেছেন, সেই সর্বোৎকৃ্ষ্টতা নষ্ট করে ফেলবে। 


এই সমস্ত কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে অন্য সম্প্রদায়ের অনুসরণ করতে 
নিষেধ করেছেন। তাদের পোষাক পরিচ্ছেদ, চিন্তাভাবনা, আদর্শ ও নিদর্শন সমূহকে 
অনুসরণ করতে নিষেধ করেছেন যাতে করে আমরা অধঃপতনের মধ্যে পতিত না 
হই। 


অতীত ও বর্তমানের জাহেলিয়াত 


প্রশ্নঃ জাহেলিয়াত বা অজ্ঞতা কি শুধুমাত্ৰ পূর্বের যুগে ছিল, নাকি প্রত্যেক যুগে নানা 
রূপে দেখা দেয় ? 


উত্তরঃ উহা শুধু পূর্বেই ছিল না, বরং বর্তমানে এবং প্রতি শতাব্দীতে উহা বেড়েই 
চলেছে। উহাদের কতকগুলো নির্দিষ্ট রূপরেখা আছে। যা দ্বারা প্রতিটি ব্যক্তিকে 
চিহ্নিত করা চলে। প্রতিটি জাত, যারা তাদের রবের, রাসূলের বিরুদ্ধাচরণ করে 
নিজেদের নফসানিয়াত অনুযায়ী সর্ব কর্ম পালন করে তারাই জাহেল। এমনকি 
বর্তমান সময়ে যে অজ্ঞতা চারিদিকে ছড়িয়ে পড়েছে তা আগের জামানার 
সর্বকালের জাহিলিয়াত হতে বেশী ভয়ংকর। কারণ, বর্তমানে দেখা যাচ্ছে 
নিয়ামতের সাথে কুফরি করার প্রবণতা, সৃষ্টাকে অস্বীকার করা, অথবা তার 
সম্মানকে অপমানিত করা। অশ্লীলতা, নগ্নতা, পাপের কার্যসমূহ পেয়েছে সুন্দর 
উপমা। মানুষের নিকট হতে আত্ম সম্ভ্রম, লজ্জা এমনভাবে দুরীভূত হয়েছে যা আবু 
জাহেল, আবু লাহাব বা তাদের পূর্বের যুগের কাফিররা পর্যন্ত চিন্তা করতে পারেনি। 
আর অবস্থা এখানেই দাড়িয়ে থাকবে না। বরং মানুষেরা যতই আল্লাহর সীমারেখাকে 
লঙ্ঘন করতে থাকবে ও তার নিয়মের বিরুদ্ধাচরণ করতে থাকবে ততই তারা 
আল্লাহর আযাবের সম্মুখীন হতে থাকবে। এটা তখনই বন্ধ হবে, যখন তারা তার 


199 


হুকুম মানতে থাকবে জীবনের সকল ক্ষেত্রে এবং ইসলামী শরীয়াহ অনুযায়ী বিচার- 
ফয়সালা ও রাষ্ট্র-সমাজ পরিচালনা করবে। 


সমাপ্ত 


200 


